﻿© কনস্ট্যান্টিন স্কভোর্টসভ, 2019
আইএসবিএন 978-5-4496-9326-6
বুদ্ধিজীবী প্রকাশনা সিস্টেম Ridero তৈরি
 
1941 সালের গ্রীষ্মে নাৎসি জার্মানি এবং তার মিত্রদের রোমানিয়া, ফিনল্যান্ড, হাঙ্গেরি, ইতালি, স্পেন, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়ার কাছ থেকে প্রথম সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কা খেয়েছিল রেড আর্মির সমস্ত সৈন্য এবং অফিসারদের জন্য উত্সর্গীকৃত...
চিরস্মরণীয় সকল পরিচিত ও নামহীন নায়কদের জন্য। তারা প্রত্যেকের হৃদয়ে আছেন যারা এই কৃতিত্বের জন্য তাদের কাছে কৃতজ্ঞ...
 
লেখকের কাছ থেকে
"ইতিহাসের ঘটনা" প্রকল্পের জন্য প্রাক-যুদ্ধের সময়কালের নথিগুলির সাথে কাজ করার প্রক্রিয়াতে, প্রচুর আকর্ষণীয় প্রমাণ আবিষ্কৃত হয়েছিল। ধীরে ধীরে আমি ধারণা এলাম যে এই নথিগুলির কিছু সংগ্রহ করা এবং ঘটনাক্রমের সামগ্রিক চিত্রে তাদের স্থাপন করা প্রয়োজন। কিছু নথি আপনার পরিচিত হবে, অন্যরা নয়। আমি যেটা করতে চেয়েছিলাম সেটা হল প্রাক-যুদ্ধ এবং প্রথম যুদ্ধের মাসগুলোকে প্রামাণ্য প্রমাণের মাধ্যমে দেখানো।
পাঠ্যটিতে আমার ব্যাখ্যা এবং মন্তব্য রয়েছে। কিন্তু আমার নীতি, যার ভিত্তিতে আমি "ইতিহাসের ঘটনা" প্রকল্পটি বাস্তবায়ন করছি - নথিগুলি অনুসরণ করে - অপরিবর্তিত রয়েছে। ইতিহাস সেই ব্যক্তিদের দ্বারা বলা যাক যারা সিদ্ধান্ত, আদেশ এবং প্রবিধানগুলি বাস্তবায়িত হয়েছিল। ঘটনাগুলি কীভাবে বিকশিত হয়েছে তা বোঝার জন্য, পৃথক তথ্যগুলিকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া নয়, সমস্ত সম্ভাব্য বিবরণ সহ ঘটনার সম্পূর্ণ ক্রম দেখাতে হবে। ফলস্বরূপ, আপনার চোখের সামনে আপনি ঐতিহাসিক প্রক্রিয়াটির সম্পূর্ণ কাঠামো পাবেন, যেখানে সমস্ত সূক্ষ্মতা বিবেচনায় নেওয়া হয় এবং একটিও সত্যকে সরানো হয় না (এটি "ইতিহাসের ঘটনা" প্রকল্পের অন্যতম নীতি)।
যারা আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
প্রথমত, আমার গভীর কৃতজ্ঞতা ওকসানা নেভেচেরিনাকে তার সীমাহীন ধৈর্য, আশাবাদ, দরকারী পরামর্শ এবং অবিরাম ব্যবহারিক সহায়তার জন্য সম্বোধন করা হয়েছে।
আমি ম্যাক্সিম শারাপোভকে তার নতুন দৃষ্টিভঙ্গি, উদ্যম এবং বিশ্লেষণাত্মক দক্ষতার জন্য আমার কৃতজ্ঞতা জানাতে চাই, যা ব্রেনস্টর্মিংয়ের জন্য আদর্শ।
কিন্তু আমি বিশেষ করে ইরিনা স্কোভারতসোভাকে তার মূল্যায়ন, অক্লান্ত সাহায্য এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ।
 
ভূমিকা
অনেকেই 60-80 এর দশকে সোভিয়েত ইউনিয়ন দেখেছেন। এটি সেই সোভিয়েত ইউনিয়ন যা আমরা জানি এবং যার সাথে আমরা অভ্যস্ত। অনেকের এখন ধারণা আছে যে এটি সবসময়ই হয়েছে। কিন্তু এটা সত্য না. 1945 সালে এবং পরবর্তী বছরগুলিতে ইউএসএসআর 1941 সালের মতো একই নয়। দেশটি মহান দেশপ্রেমিক যুদ্ধের আগুনে নকল হয়েছিল। সেই যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন যা আমরা সবাই জানি।
অতএব, মহান দেশপ্রেমিক যুদ্ধ একসময়ের সোভিয়েত এবং এখন রাশিয়ান জনগণ এবং প্রাক্তন ইউএসএসআর-এর দেশগুলির অনেক বাসিন্দার বিশ্বদর্শনের অন্যতম সহায়ক প্লেট। এটি এমন কিছু যা চিরকাল স্মৃতিতে থাকবে এবং এমন কিছু যা সর্বদা আমাদের অংশ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মহান দেশপ্রেমিক যুদ্ধের ইতিহাস পুনর্লিখনের একটি কারণ হ'ল রাশিয়ান জনগণের সমর্থনকারী মূলকে ছিটকে দেওয়া।
মহান দেশপ্রেমিক যুদ্ধের সবচেয়ে করুণ পৃষ্ঠাগুলির মধ্যে একটি এবং সম্ভবত রাশিয়ার ইতিহাসে সাধারণভাবে 1941 সালের সামরিক বিপর্যয় ছিল। এত বড় একটি বিপর্যয় কল্পনা করা কঠিন। ইউএসএসআর-এর ইউরোপীয় অংশের বিস্তীর্ণ অঞ্চলগুলি জার্মানি দ্বারা দখল করা হয়েছে, যেখানে কয়েক মিলিয়ন মানুষ বাস করত, সেখানে শত শত গাছপালা এবং কারখানা ছিল, যা অর্থনৈতিক সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছিল; কয়েক হাজার বন্দী, মৃত এবং নিখোঁজ; সামরিক এবং বেসামরিক সরঞ্জামের গুরুতর ক্ষতি। কিন্তু এগুলি সবই একটি সামরিক বিপর্যয়ের শুষ্ক রেখা, যার পিছনে দাঁড়িয়ে আছে দেশের ভাগ্য এবং এর সাথে জড়িত কোটি কোটি মানুষের ভাগ্য। আসলে, ইউএসএসআর ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল।
সাধারণভাবে, '41 এর গ্রীষ্মের সামরিক ইভেন্টগুলি খুব আলাদা ছিল। একদিকে, এটি ব্রেস্ট দুর্গ, সীমান্তরক্ষী, পাইলট, ট্যাঙ্ক ক্রু এবং পদাতিকদের বীরত্বপূর্ণ প্রতিরক্ষা; অন্যদিকে, সামরিক বিমানের ছদ্মবেশ এবং ছত্রভঙ্গের জন্য অপূর্ণ আদেশ, ডিভিশনের ব্যারাকে গুলি করা হয়েছিল, যা যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়নি; তৃতীয় দিকে, নৌবাহিনী, এনকেভিডি সীমান্ত সৈন্য এবং পৃথক সামরিক জেলাগুলিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসা। যুদ্ধের শুরুর ঘটনাগুলি অসংখ্য এবং পরস্পরবিরোধী স্ট্রোক নিয়ে গঠিত।
কী কারণে এই বিপর্যয় ঘটেছে তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। আমার মতে, কোনো একক কারণ নেই, কোনো একক অপরাধী নেই।
প্রধান সংস্করণ:
- রেড আর্মির সম্পূর্ণ অপ্রস্তুততা (ইউনিটগুলি একত্রিত করা হয়নি এবং বেশিরভাগই শীতকালীন কোয়ার্টারে ছিল)। জি ঝুকভের স্মৃতিকথা অনুসারে, আই. স্ট্যালিন জার্মানদের উত্তেজিত না করার জন্য সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির জন্য অনুমতি দেননি। এবং এই কারণে, তিনি জার্মানিতে শস্য সহ ট্রেন পাঠান। আমি অন্য একটি বইয়ে শস্য সহ ট্রেনগুলি বিশ্লেষণ করেছি - "The Birth of the Molotov-Ribbentrop Pact (Era. Events. People)" (শস্য সহ এই একই ট্রেনগুলির জন্য, জার্মানি সরঞ্জাম এবং সামরিক সরঞ্জাম সহ ট্রেন পাঠিয়েছিল);
- একজন সুপরিচিত ইংরেজ প্রচারক একটি সংস্করণ পেশ করেছিলেন যা বলে যে ইউএসএসআর জার্মানি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হিটলার, প্রতিরোধমূলক যুদ্ধ শুরু করে, স্ট্যালিনের চেয়ে এগিয়ে ছিলেন (এই সংস্করণটি 22 জুন আই. রিবেনট্রপের বক্তব্যের পুনরাবৃত্তি করে জার্মান-সোভিয়েত যুদ্ধের প্রাদুর্ভাব)। জার্মান সৈন্যরা, প্রথমে আক্রমণ করে, রেড আর্মিকে একটি গুরুতর পরাজয় ঘটাতে সক্ষম হয়েছিল;
- রেড আর্মি আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। জার্মানি আক্রমণ করলে, ইউএসএসআর সৈন্যদের দখলকৃত অঞ্চল থেকে শত্রুকে ছিটকে দিতে এবং যুদ্ধ জার্মান অঞ্চলে স্থানান্তর করতে পাল্টা আক্রমণ ব্যবহার করতে হয়েছিল। অতএব, কিছু ইউনিট সীমান্তের কাছাকাছি কেন্দ্রীভূত ছিল (উদাহরণস্বরূপ, বিয়ালস্টক এবং লভিভ বুলজেসে)।
- রেড আর্মি শত্রুকে দুর্বল করার জন্য গভীরভাবে প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারপরে অনুকূল পরিস্থিতিতে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। জানা যায়, উদাহরণস্বরূপ, ভায়াজমা অঞ্চলে সুরক্ষিত এলাকা নির্মাণের পরিকল্পনা।
মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং বিশেষ করে এর প্রাথমিক সময় সম্পর্কে অনেক নিবন্ধ এবং বই লেখা হয়েছে। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে। সোভিয়েত এবং জার্মান সামরিক নেতাদের অসংখ্য স্মৃতিকথা সর্বদা উদ্দেশ্যমূলক উত্স নয়। স্মৃতিকথাগুলি প্রায়শই কিছু ব্যর্থতা, ভুল, ভুল ঢেকে রাখে, অন্যদিকে সাফল্যগুলি উচ্চতর হয় (এটি সমস্ত স্মৃতিচারীদের জন্য প্রযোজ্য)।
যখন মার্শাল আই কোনেভকে যুদ্ধের প্রাথমিক সময়কাল বর্ণনা করতে বলা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন: "আমি মিথ্যা বলতে চাই না, কিন্তু তারা এখনও আমাকে সত্য লিখতে দেবে না।" সত্য লিখতে না দিলে অন্য সামরিক নেতারা এ ক্ষেত্রে কী লিখতেন?
যুদ্ধ সম্পর্কে গবেষণা কিসের ভিত্তিতে হওয়া উচিত? তৃতীয় পক্ষের দ্বারা প্রচারিত গুজব এবং শব্দগুলিকে একটি গুরুতর ঐতিহাসিক উত্সের পদে উন্নীত করা মূল্যবান নয়। এই ক্ষেত্রে, আমরা বস্তুনিষ্ঠতা হারানোর ঝুঁকি নিয়ে থাকি এবং যা ঘটছে তার পুরো চিত্রটি দেখতে পাই না। সোভিয়েত সামরিক নেতা এবং জার্মান, ইংরেজ এবং আমেরিকান উভয়ের স্মৃতিকথা সতর্কতার সাথে যোগাযোগ করা উচিত, নির্দেশাবলী, আদেশ, অন্যান্য নথি এবং ঘটনাগুলি উন্মোচনের সাথে সাথে সেগুলি পরীক্ষা করা উচিত।
এই বইয়ের উদ্দেশ্য যুদ্ধ-পূর্ব পরিস্থিতির কিছু বিবরণ দেখানো:
- জার্মানির সাথে যুদ্ধের ক্ষেত্রে ইউএসএসআর-এর কী পরিকল্পনা ছিল;
- পশ্চিমী সামরিক জেলাগুলিতে কী ঘটেছে (ঘটনা, নির্দেশনা, আদেশ);
- পশ্চিমের সামরিক জেলাগুলি যুদ্ধের সাথে কতটা প্রস্তুতি নিয়েছিল?
আমি কি ঘটেছে স্পষ্টভাবে উত্তর দিতে একটি টাস্ক সেট না. কিন্তু নথি, ঘটনা এবং তথ্য দেখানো যা আপনাকে চিন্তা করতে এবং নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেবে সম্পূর্ণরূপে এই বইটির ক্ষমতার মধ্যে রয়েছে।
আমি উদ্ধৃত সমস্ত নথি খোলা উৎস থেকে নেওয়া হয়েছে. এটা বিবেচনায় নেওয়া উচিত। প্রথমত, শত্রুতার প্রথম মাসগুলিতে, মাটিতে কিছু সামরিক নথি (আদেশ, নির্দেশাবলী) হারিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, যুদ্ধের পরে কিছু সংরক্ষণাগার "পরিষ্কার" করা হয়েছিল। জানা যায়, স্মৃতিকথায় উল্লেখিত সব আদেশ ও নির্দেশনা পাওয়া যায়নি।
উপরন্তু, সমস্ত সংরক্ষণাগার নথি আজ অবধি শ্রেণীবদ্ধ এবং প্রক্রিয়া করা হয়নি। এই সমস্ত কিছু যা ঘটেছে তার একটি বিশদ চিত্র আঁকতে কিছু অসুবিধা সৃষ্টি করে।
 
অধ্যায় 1. 1940-1941 সালে ইউএসএসআর কিসের জন্য প্রস্তুতি নিচ্ছিল?
 
1. ইউএসএসআর এর প্রধান সামরিক পরিকল্পনা
শান্তিকালীন সময়ে, প্রতিটি দেশের জেনারেল স্টাফ সম্ভাব্য হুমকির দিকে (আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই) সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনায় নিযুক্ত থাকে। এটি সম্পূর্ণরূপে আজকের জন্য দায়ী করা যেতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই যে জেনারেল স্টাফের কোন যুদ্ধ পরিকল্পনা আছে। তার কাজ হল: পরিকল্পনা করা।
যুদ্ধের আগে, রেড আর্মি (শ্রমিক এবং কৃষকদের রেড আর্মি) সামরিক কৌশলগত ডকুমেন্টেশনের একটি নির্দিষ্ট কাঠামো ছিল। এটি ছিল একগুচ্ছ নির্দেশনা ও পরিকল্পনা যা বাস্তবায়িত হলে নির্ধারিত অপারেশনের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধে পূর্ণ মোতায়েন ও প্রবেশ নিশ্চিত করবে। "এর মধ্যে রয়েছে:
- সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের মূল বিষয়ে সরকারি নির্দেশনা;
- চিফ অফ দ্য জেনারেল স্টাফ দ্বারা তৈরি একটি নোট এবং একটি মানচিত্র এবং একটি সারসংক্ষেপ টেবিলের পরিশিষ্ট সহ সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েন (ফ্রন্ট এবং ফ্লিটগুলির কাজ) পদ্ধতিতে ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স দ্বারা অনুমোদিত। ফ্রন্ট এবং সেনাবাহিনীর মধ্যে সামরিক গঠন, বিমান চলাচল এবং রেড আর্মির ইউনিট বিতরণ;
- সামরিক অভিযানের থিয়েটারে সশস্ত্র বাহিনীর ঘনত্বের জন্য একটি কৌশলগত পরিবহন পরিকল্পনা; কৌশলগত স্থাপনার কভার পরিকল্পনা;
- সক্রিয় সেনাবাহিনীর পিছনে এবং উপাদান সমর্থন সংগঠিত করার জন্য একটি পরিকল্পনা;
- যোগাযোগ, সামরিক যোগাযোগ, বিমান প্রতিরক্ষা এবং অন্যান্য জন্য পরিকল্পনা।"
সর্বশেষ পরিচিত কৌশলগত স্থাপনার পরিকল্পনাটি 19 নভেম্বর, 1938-এ অনুমোদিত হয়েছিল। 1940 সালের মাঝামাঝি সময়ে, ফ্রান্সের পরাজয়ের সাথে, ইউরোপের পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল এবং নতুন বাস্তবতাকে বিবেচনায় নেওয়ার প্রয়োজন ছিল।
22শে জুলাই, 1940-এ, এফ. হালদারের নেতৃত্বে ওয়েহরমাখ্ট স্থল বাহিনীর সুপ্রিম হাই কমান্ডের জেনারেল স্টাফ, ইউএসএসআর-এর বিরুদ্ধে অভিযানের জন্য একটি পরিকল্পনার প্রাথমিক বিকাশ শুরু করে। এফ হালদারের নোট থেকে:
22 জুলাই, 1940।
রাশিয়ান সমস্যা একটি আক্রমণাত্মক দ্বারা সমাধান করা হবে. আপনি আসন্ন অপারেশন জন্য একটি পরিকল্পনা বিবেচনা করা উচিত.
ক. স্থাপনা চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হবে। ফুহরারকে জানানো হয়েছিল।
খ. রাশিয়ান স্থল সেনাবাহিনীকে পরাজিত করুন, অথবা অন্তত এই ধরনের অঞ্চল দখল করুন যাতে বার্লিন এবং সিলেসিয়ান শিল্প অঞ্চলকে রাশিয়ান বিমান হামলা থেকে রক্ষা করা যায়। রাশিয়ার গভীরে অগ্রসর হওয়া বাঞ্ছনীয় যাতে আমাদের বিমান চলাচল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিকে ধ্বংস করতে পারে।
ভি. রাজনৈতিক লক্ষ্য: ইউক্রেনীয় রাষ্ট্র, বাল্টিক রাজ্যের ফেডারেশন, বেলারুশ, ফিনল্যান্ড। বাল্টিকরা পাশের কাঁটা। 2
পরিকল্পিত কোম্পানির রাজনৈতিক লক্ষ্যগুলির মধ্যে, এ. হিটলার নিম্নলিখিতগুলিকে রূপরেখা দিয়েছেন: একটি ইউক্রেনীয় রাষ্ট্র গঠন, বাল্টিক রাজ্য এবং বেলারুশের একটি ফেডারেশন গঠন এবং ফিনল্যান্ডের অঞ্চল বৃদ্ধি। হিটলারের মতে, বাল্টিক রাজ্যগুলি ইউএসএসআর-এর জন্য "পাশে কাঁটা" হয়ে যাওয়ার কথা ছিল।
জি. হোথ (1941 সালের গ্রীষ্মে 3য় প্যানজার গ্রুপের কমান্ডার) পূর্বে অপারেশনের প্রস্তুতি শুরু করার জন্য কিছুটা প্রাথমিক তারিখ দিয়েছেন:
ইতিমধ্যেই 6 জুলাই, 1940-এ, "প্রাচ্যের বিদেশী সেনাবাহিনী" বিভাগের প্রধান জেনারেল স্টাফের কাছে এই ধরনের একটি অপারেশন প্রস্তুত করার জন্য প্রাথমিক তথ্য রিপোর্ট করেছেন। তাদের কাছ থেকে এটি অনুসরণ করা হয়েছিল যে অপারেশনের বিকাশের জন্য সবচেয়ে অনুকূল দিক, শর্ত থাকে যে ফ্ল্যাঙ্কটি বাল্টিক সাগরকে সংলগ্ন করে, তা হল মস্কোর দিক, এমন কর্ম যা ইউক্রেন এবং কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত শত্রু গোষ্ঠীকে যুদ্ধ করতে বাধ্য করবে। একটি উল্টানো সামনে।
পরের দিন, অপারেশন বিভাগের প্রধান একটি শক্তিশালী দক্ষিণ গ্রুপ তৈরির প্রস্তাব দেন। যাইহোক, চিফ অফ জেনারেল স্টাফ বলেছেন যে তিনি একটি শক্তিশালী উত্তর গ্রুপ তৈরি করা আরও উপযুক্ত বলে মনে করেন... 3
অর্থাৎ, ইতিমধ্যেই 6 জুলাই, 1940-এ, ফ্রান্সে যুদ্ধ শেষ হওয়ার পরে (ফ্রান্স 22 জুন, 1940-এ আত্মসমর্পণে স্বাক্ষর করেছিল), প্রস্তাবিত পূর্ব কোম্পানির প্রধান বিবেচ্য বিষয়গুলির জন্য জেনারেল স্টাফের প্রধানকে রিপোর্ট করা হয়েছিল। এই ধরনের বিবেচনার প্রস্তুতির জন্য কখন নির্দেশনা দেওয়া হয়েছিল?
জার্মানি ফ্রান্সকে পরাজিত করার আগে ইউএসএসআর আক্রমণ করতে পারেনি। ফ্রান্সের পরাজয় জার্মানিকে সমস্ত ইউরোপকে বশীভূত করতে দেয়।
1940 সালের মে-জুন মাসে জার্মানির কাছে ফ্রান্সের পরাজয়
ইউএসএসআর-এর উপর "বারবারোসা" আক্রমণের পরিকল্পনাটি 18 ডিসেম্বর, 1940-এ হিটলার দ্বারা অনুমোদিত হয়েছিল, তবে এটির উপর কাজ শুরু হয়েছিল 22 জুলাই, 1940-এ। আমি মনে করি যে এই পরিকল্পনাটি বাজেয়াপ্ত করার ব্যবস্থা করেছিল তা নিয়ে কেউ তর্ক করবে না। ইউএসএসআর ইউরোপীয় অংশ, আক্রমনাত্মক ছিল, মূলত অনুযায়ী. একটি গুরুত্বপূর্ণ বিশদ, বারবারোসা পরিকল্পনা ইঙ্গিত করে না যে জার্মানি প্রতিরোধমূলক সামরিক ব্যবস্থা হিসাবে ইউএসএসআর আক্রমণ করছে। হামলার ন্যায্যতা দিতে জার্মানি অনেক পরে একথা বলেছে। যদি এটি সত্য না হয়, তবে 1940 সালের গ্রীষ্ম থেকে তৈরি করা বারবারোসা পরিকল্পনাটি কোন পর্যায়ে "সোভিয়েত আগ্রাসনের" বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হয়ে উঠেছে?
আসুন আমরা আবার এফ. হালদারের নোটগুলিতে ফিরে আসি, যার কাছে অন্য কারো মতো জার্মান প্রস্তুতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য ছিল। 1940 সালের 31শে জুলাই ওয়েহরমাখটের নেতৃত্বের সাথে একটি সামরিক বৈঠকে এ. হিটলার বলেছিলেন:
জুলাই 31, 1940।
Fuhrer:
ইংল্যান্ডের ভরসা রাশিয়া ও আমেরিকা। যদি রাশিয়ার আশা ভেঙ্গে যায়, আমেরিকাও ইংল্যান্ড থেকে দূরে সরে যাবে, যেহেতু রাশিয়ার পরাজয়ের ফলে পূর্ব এশিয়ায় জাপান অবিশ্বাস্যভাবে শক্তিশালী হবে...
ইংল্যান্ড বিশেষ করে রাশিয়ার উপর ভরসা করছে। লন্ডনে কিছু একটা হয়েছে! ব্রিটিশরা সম্পূর্ণভাবে হৃদয় হারিয়েছিল, কিন্তু এখন তারা হঠাৎ করে আবার উত্থিত হয়েছে।
কথোপকথন শুনেছি। পশ্চিম ইউরোপের দ্রুত উন্নয়ন নিয়ে রাশিয়া অসন্তুষ্ট। রাশিয়ার পক্ষে ইংল্যান্ডকে বলা যথেষ্ট যে তারা জার্মানিকে খুব বেশি [শক্তিশালী] দেখতে চায় না যাতে ব্রিটিশরা খড়ের মধ্যে ডুবে যাওয়া মানুষের মতো এই বক্তব্যকে আঁকড়ে ধরে থাকে এবং আশা করতে শুরু করে যে ছয় থেকে আট মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। সম্পূর্ণ ভিন্নভাবে।
রাশিয়া পরাজিত হলে শেষ ভরসা হারিয়ে ফেলবে ইংল্যান্ড। তখন জার্মানি ইউরোপ এবং বলকান অঞ্চলে আধিপত্য বিস্তার করবে।
উপসংহার: এই যুক্তি অনুসারে, রাশিয়াকে অবশ্যই বাতিল করতে হবে। শেষ তারিখ: বসন্ত 1941।
যত তাড়াতাড়ি আমরা রাশিয়াকে পরাজিত করব ততই মঙ্গল। অপারেশনটি তখনই অর্থবহ হবে যদি আমরা পুরো রাজ্যকে এক দ্রুত ধাক্কায় পরাজিত করি। শুধু ভূখণ্ডের কিছু অংশ দখল করাই যথেষ্ট নয়।
শীতকালে কাজ বন্ধ করা বিপজ্জনক। অতএব, অপেক্ষা করা ভাল, তবে রাশিয়াকে ধ্বংস করার জন্য একটি দৃঢ় সিদ্ধান্ত নিন... এই বছর শুরু করা ভাল হবে, তবে এটি উপযুক্ত নয়, যেহেতু অপারেশনটি অবশ্যই এক ধাক্কায় করা উচিত। লক্ষ্য রাশিয়ার জীবনীশক্তি ধ্বংস করা। 4
রাশিয়াকে অবশ্যই পরাজিত করতে হবে এবং লিকুইডেট করতে হবে ("সম্পূর্ণ রাষ্ট্র"), এটি গ্রেট ব্রিটেনের সাথে সমস্যার সমাধান করবে এবং জার্মানিকে "ইউরোপে আধিপত্য" করার অনুমতি দেবে। সুতরাং, জার্মানির লক্ষ্য বলা হয়েছে: "রাশিয়াকে অবশ্যই নির্মূল করতে হবে।" এই লক্ষ্য অর্জনের জন্য, পরিকল্পনা বারবারোসা তৈরি করা হচ্ছে। এবং আবার, প্রতিরোধমূলক যুদ্ধ সম্পর্কে একটি শব্দ না. জার্মানি ইউরোপের পরিস্থিতি সম্পর্কে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে এগিয়েছে, যেখানে অন্যান্য শক্তিশালী শক্তির জন্য কোন স্থান নেই।
হিটলার 1940 সালে রাশিয়ার সাথে মোকাবিলা করতে পছন্দ করতেন। কিন্তু ধর্মঘটের প্রস্তুতি নিতে সময় লাগবে। একই প্রমাণ G. Goth দ্বারা দেওয়া হয়েছে:
29 শে জুলাই, 18 তম সেনাবাহিনীর চিফ অফ স্টাফ (ই. মার্কস), যা সেই সময়ে পূর্বে ছিল, তাকে বার্লিনে তলব করা হয়েছিল, যেখানে তাকে রাশিয়ার বিরুদ্ধে অভিযানের জন্য একটি পরিকল্পনা তৈরির কাজ দেওয়া হয়েছিল। এই সময়ে, হিটলার, যিনি শরত্কালে রাশিয়ার উপর আক্রমণ শুরু করতে চলেছেন, তাকে জানানো হয়েছিল যে পূর্ব সীমান্তে সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েন করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। 5
সুতরাং, হিটলার প্রাথমিকভাবে 1940 সালের পতনের দিকে ইউএসএসআর আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। এটি এমন একটি সময়ে পরিকল্পনা করা হয়েছিল যখন গ্রেট ব্রিটেনের আক্রমণের প্রস্তুতি চলছে - অপারেশন সি লায়ন। এই অপারেশন কখনই হয়নি। কিন্তু হিটলার কি আসলেই দ্বীপপুঞ্জ আক্রমণ করে গ্রেট ব্রিটেনকে পরাজিত করার পরিকল্পনা করেছিলেন? ই. ম্যানস্টেইনের মতে, না।
জার্মানি এবং ইউএসএসআর উভয়ই একে অপরকে প্রতিপক্ষ হিসাবে দেখেছিল। ইউএসএসআর ফ্রান্সের দ্রুত পরাজয়ের সাথে অসন্তুষ্ট ছিল এবং এটি বোধগম্য, কারণ জার্মানি উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়ে উঠেছে। এফ হালদারের ডায়েরি থেকে:
22 জুলাই, 1940।
স্তালিন ইংল্যান্ডের সাথে ফ্লার্ট করছে যাতে তাকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করা যায় এবং এর ফলে আমাদের বেঁধে রাখা হয়... তিনি নিশ্চিত করতে চেষ্টা করেন যে জার্মানি খুব শক্তিশালী না হয়ে ওঠে। তবে আমাদের বিরুদ্ধে রাশিয়ার সক্রিয় পদক্ষেপের কোনো লক্ষণ নেই।
রাশিয়া-ইংল্যান্ড: উভয়েই সম্প্রীতির দিকে ঝুঁকছে। রুশরা ব্রিটিশদের সামনে নিজেদের আপস করতে ভয় পায়; রাশিয়ানরা যুদ্ধ চায় না। ক্রিপসের সাথে স্ট্যালিনের আলোচনার সময়, স্ট্যালিন আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সাথে সম্পর্ক থেকে বিরত ছিলেন... তবে, রাশিয়ার আসল মেজাজ অন্যান্য পরিস্থিতিতে প্রতিফলিত হয়েছিল (যুগোস্লাভ রাষ্ট্রদূত গ্যাভরিলোভিচের সাথে কালিনিনের কথোপকথন)। এখানে রাশিয়া জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে: "এক ব্লকে এক হও।" 7
1. এ. হিটলার 2. জে. রিবেনট্রপ, জার্মানির পররাষ্ট্র মন্ত্রী 3. এফ হালদার, ওয়েহরমাখ্ট জেনারেল স্টাফের প্রধান
প্রতিটি পক্ষ তার নিজস্ব লক্ষ্য অনুসরণ করে। জার্মানি মহাদেশের সর্বশেষ শক্তিশালী শক্তিগুলোকে সরিয়ে দিতে চাইছে। ইউএসএসআর এবং গ্রেট ব্রিটেন এটি প্রতিরোধ করার চেষ্টা করছে (জার্মানি তাদের সাধারণ শত্রু)। এবং এখানে তাদের অবস্থানের মধ্যে 1 সেপ্টেম্বর, 1939-এ পোল্যান্ডে জার্মানির আক্রমণের আগে থেকে আরও বেশি যোগাযোগের পয়েন্ট রয়েছে। একই সময়ে, এফ হালদার উল্লেখ করেছেন যে "আমাদের বিরুদ্ধে রাশিয়ার সক্রিয় পদক্ষেপের কোনও লক্ষণ নেই।" ইউএসএসআর, একদিকে, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নিজেকে আপস করতে চায়নি। জার্মানির সাথে যুদ্ধে তাদের সম্ভাব্য মিত্রদের কাছে। কিন্তু অন্যদিকে, তিনি তার নিরপেক্ষতার উপর জোর দিয়ে, জার্মানির সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখতে এবং বিকাশের জন্য প্রকাশ্য শত্রুতামূলক কর্মের মাধ্যমে জার্মানিকে উস্কে দিতে চাননি।
সুতরাং, জার্মান সামরিক বাহিনী ইউএসএসআরকে পরাজিত করার পরিকল্পনা তৈরিতে কাজ করছে। এবং এই সময়ে, জার্মান কূটনীতিকরা ইউএসএসআরকে ত্রিপক্ষীয় চুক্তিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। আই. রিবেনট্রপ ইতিমধ্যেই 12 নভেম্বর, 1940-এ ভি. মোলোটভের সাথে বার্লিনে তার প্রথম কথোপকথনে বলেছেন:
কেউ এমন একটি ফর্মের কথা ভাবতে পারেন যেখানে তিনটি রাষ্ট্র, যেমন জার্মানি, ইতালি এবং জাপান, ইউএসএসআর-এর সাথে একটি চুক্তিতে আসতে পারে এবং যেখানে এটি প্রকাশ করা যেতে পারে যে ইউএসএসআর এর আরও সম্প্রসারণ রোধ করার ইচ্ছার সাথে তার একাত্মতা ঘোষণা করে। যুদ্ধ আমরা এতে সহযোগিতা এবং স্বার্থের প্রতি পারস্পরিক শ্রদ্ধা সম্পর্কে কয়েকটি পয়েন্ট যোগ করতে পারি। 8
প্রথমত, এটি আসন্ন আক্রমণের জন্য একটি রাজনৈতিক আবরণ হিসাবে দেখা যেতে পারে (রাশিয়াকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে)। এবং, দ্বিতীয়ত, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে জার্মানির সাথে আলোচনার মাধ্যমে ইউএসএসআরকে আপস করার চেষ্টা। ইউএসএসআর-এর ত্রিপক্ষীয় চুক্তিতে যোগদানের বিষয়ে বার্লিনে ভি. মোলোটভ এবং এ. হিটলারের মধ্যে আলোচনা একটি পৃথক বিষয়।
1. আই. স্ট্যালিন 2. ভি. মোলোটভ পিপলস কমিসার অফ ফরেন অ্যাফেয়ার্স 3. এস. টিমোশেঙ্কো পিপলস কমিসার অফ ডিফেন্স
ইউএসএসআর এই অবস্থার অধীনে কি করেছে?
প্রথমত, এটি আসন্ন আক্রমণের জন্য একটি রাজনৈতিক আবরণ হিসাবে দেখা যেতে পারে (রাশিয়াকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে)। এবং, দ্বিতীয়ত, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে জার্মানির সাথে আলোচনার মাধ্যমে ইউএসএসআরকে আপস করার চেষ্টা। ইউএসএসআর-এর ত্রিপক্ষীয় চুক্তিতে যোগদানের বিষয়ে বার্লিনে ভি. মোলোটভ এবং এ. হিটলারের মধ্যে আলোচনা একটি পৃথক বিষয়।
ইউএসএসআর এই অবস্থার অধীনে কি করেছে?
জুলাই 1940 সালে, নতুন পরিস্থিতি বিবেচনায় নিয়ে, বি. শাপোশনিকভের নেতৃত্বে রেড আর্মির জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েন সংক্রান্ত একটি নথি তৈরি করতে শুরু করে। আগস্টের মধ্যে নথিটি প্রস্তুত ছিল। 16 আগস্ট প্রধান সামরিক কাউন্সিলের সভায়, শত্রুর প্রধান আক্রমণের দিকনির্দেশনা এবং ইউএসএসআর-এর প্রতিক্রিয়া চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন চিফ অফ দ্য জেনারেল স্টাফ, কে. মেরেটসকভ (আগস্ট 19, 1940-এ নিযুক্ত), কৌশলগত স্থাপনার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য কাজ করছিলেন। একটি সংস্করণ রয়েছে যা অনুসারে এস. টিমোশেঙ্কোর সাথে বিরোধের কারণে বি. শাপোশনিকভকে সরিয়ে দেওয়া হয়েছিল (আনুষ্ঠানিকভাবে তিনি স্বাস্থ্যের কারণে চলে গেছেন)। দ্বন্দ্বটি জার্মানদের সম্ভাব্য প্রধান আঘাতের সংকল্পের কারণে হয়েছিল (বি. শাপোশনিকভ বিশ্বাস করেছিলেন যে এটি বেলারুশ এবং বাল্টিক রাজ্য হবে, এস. টিমোশেঙ্কো বিশ্বাস করেছিলেন যে মূল আঘাতটি ইউক্রেনের উপর পড়বে)। দ্বন্দ্বটি পরোক্ষভাবে 16 আগস্ট সামরিক কাউন্সিলের পরপরই বি. শাপোশনিকভের স্থানচ্যুতি দ্বারা নির্দেশিত হয়, যখন তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এমন পরিকল্পনাগুলি চূড়ান্ত করার প্রয়োজন ছিল। উপরন্তু, যখন, ইউএসএসআর-এ জার্মান আক্রমণের এক মাস পরে (জুলাই 29), জেনারেল স্টাফের প্রধান পদে অধিষ্ঠিত জি. ঝুকভকে এই পদ থেকে অপসারণ করা হয়েছিল, তখন বি. শাপোশনিকভকে আবার নিয়োগ করা হয়েছিল।
সেপ্টেম্বরের মধ্যে, কে. মেরেটসকভ স্থাপনার পরিকল্পনা চূড়ান্ত করা সম্পন্ন করেন। সাধারণভাবে, এটি 16 আগস্টের পরিকল্পনার সাথে মিলে যায়। পরিবর্তিত পরিকল্পনা "18 সেপ্টেম্বর, 1940 তারিখে সোভিয়েত ইউনিয়ন নং 103202/ov এর সশস্ত্র বাহিনীর মোতায়েনের মূল বিষয়ের উপর" 1940-1941 এর জন্য (নথি 1, এরপরে নথিগুলির লিঙ্ক থাকবে - একটি সক্রিয় লিঙ্ক সহ একটি চিত্র - বইয়ের শেষে পোস্ট করা হয়েছে) ভি. মোলোটভ (পিপলস কমিসার্সের কাউন্সিলের চেয়ারম্যান) এবং আই. স্ট্যালিন কর্তৃক অনুমোদিত এবং স্বাক্ষরিত হয়েছিল পার্টি কেন্দ্রীয় কমিটি 14 অক্টোবর, 1940। আর কোন পরিকল্পনা অনুমোদন করা হয়নি।
_____________________________________________
সংক্ষিপ্ত তথ্য
রেড আর্মির জেনারেল স্টাফ
1940-1941 এর জন্য জেনারেল স্টাফ। সশস্ত্র বাহিনী মোতায়েনের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা প্রস্তুত:
- বি. শাপোশনিকভের নেতৃত্বে 16 আগস্ট, 1940 থেকে;
– 18 সেপ্টেম্বর, 1940 থেকে, কে. মেরেটসকভের নেতৃত্বে (এই নথিটিকে প্রায়শই শাপোশনিকভ-মেরেটসকভ পরিকল্পনা বলা হয়)। এই নথিতে আই. স্ট্যালিন এবং ভি. মোলোটভ স্বাক্ষর করেছিলেন;
– 5 অক্টোবর, 1940 থেকে, আই. স্ট্যালিনের দেওয়া বেশ কয়েকটি বিষয় এবং নির্দেশাবলীর উপর কে. মেরেটসকভের একটি নোট;
- 11 মার্চ, 1941 থেকে, জি. ঝুকভের নেতৃত্বে (কিছু গবেষক এটিকে জাল বলে মনে করেন)। নথিতে কোনো স্বাক্ষর নেই;
- 15 মে, 1941-এ, এ. ভাসিলেভস্কি, জেনারেল স্টাফের অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ (লেখককে হস্তাক্ষর দ্বারা চিহ্নিত করা হয়েছিল) - একটি খসড়া কৌশলগত স্থাপনার পরিকল্পনা তৈরি করেছিলেন। স্বাক্ষর ছাড়া নথি।
রেড আর্মির জেনারেল স্টাফের চিফস:
বি.এম. শাপোশনিকভ (মে 10, 1937 - 19 আগস্ট, 1940),
কে এ মেরেটসকভ (আগস্ট 19, 1940 - 14 জানুয়ারী, 1941),
জি কে ঝুকভ (14 জানুয়ারি - 29 জুলাই, 1941),
B. M. Shaposhnikov (জুলাই 29, 1941 - মে 1942),
এ.এম. ভাসিলেভস্কি (মে 1942 - ফেব্রুয়ারি 1945)।
1. B. M. Shaposhnikov 2. K. A. Meretskov 3. G. K. Zhukov 4. A. M. Vasilevsky
1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের সময়। কৌশলগত পরিকল্পনা এবং ফ্রন্টে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের জন্য জেনারেল স্টাফ ছিল সুপ্রিম হাইকমান্ডের প্রধান সংস্থা।
_____________________________________________
সোভিয়েত নেতৃত্ব দ্বারা অনুমোদিত পরিকল্পনাটি নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য বিরোধীদের চিহ্নিত করেছে (1):
ইউরোপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের পশ্চিম সীমান্তে সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা তৈরি করে।
এই সশস্ত্র সংঘাত শুধুমাত্র আমাদের পশ্চিম সীমান্তে সীমাবদ্ধ থাকতে পারে, তবে আমাদের সুদূর পূর্ব সীমান্তে জাপান থেকে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আমাদের পশ্চিম সীমান্তে, সবচেয়ে সম্ভাব্য শত্রু জার্মানি হবে ইতালির জন্য, যুদ্ধে এর অংশগ্রহণ সম্ভব, বা বরং বলকানে এর উপস্থিতি আমাদের জন্য একটি পরোক্ষ হুমকি তৈরি করবে।
ইউএসএসআর এবং জার্মানির মধ্যে একটি সশস্ত্র সংঘাত প্রতিশোধের উদ্দেশ্যে হাঙ্গেরি এবং সেইসাথে ফিনল্যান্ড এবং রোমানিয়ার সাথে আমাদের সাথে একটি সামরিক সংঘর্ষে জড়িত হতে পারে।
ইরান এবং আফগানিস্তানের পক্ষে সম্ভাব্য সশস্ত্র নিরপেক্ষতার সাথে, জার্মানদের দ্বারা অনুপ্রাণিত তুরস্কের দ্বারা ইউএসএসআর-এর বিরুদ্ধে একটি প্রকাশ্য আক্রমণ সম্ভব।
জার্মানি 1940-1941 সালের জন্য সবচেয়ে সম্ভাব্য শত্রু হিসাবে চিহ্নিত হয়েছিল। গ্রেট ব্রিটেনের সাথে যুদ্ধ সত্ত্বেও, জার্মানি ইউএসএসআর এর পশ্চিম সীমান্তে মনোনিবেশ করতে পারে (1):
পশ্চিম ইউরোপের বর্তমান সামরিক পরিস্থিতি জার্মানদের তাদের বেশিরভাগ বাহিনীকে আমাদের পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে স্থানান্তর করার অনুমতি দেয়। সীমানা
ইংল্যান্ডের সাথে যুদ্ধ এখনও অসমাপ্ত থাকায়, এটি সম্ভবত অনুমান করা যেতে পারে যে জার্মানি দ্বারা অধিকৃত দেশ ও অঞ্চলে 50টি ডিভিশন এবং দেশের গভীরতায় 20টি বিভাগ পর্যন্ত অবশিষ্ট থাকবে।
এইভাবে, উপরের 243টি ডিভিশন থেকে, 173টি ডিভিশন পর্যন্ত - যার মধ্যে 140টি পদাতিক, 15-17টি ট্যাঙ্ক, 8টি মোটর চালিত, 5টি হালকা এবং 3টি বায়ুবাহী এবং 1200টি পর্যন্ত বিমান আমাদের সীমান্তের বিরুদ্ধে পরিচালিত হবে।
এটি এই দাবির বিপরীতে চলে যে জার্মানি গ্রেট ব্রিটেনের সাথে যুদ্ধ শেষ না করা পর্যন্ত আই. স্ট্যালিন জার্মান আক্রমণের আশা করেননি।
জি ঝুকভের কথা:
আমার মনে আছে স্ট্যালিনের কথাগুলো যখন আমরা তাকে জার্মান সৈন্যদের সন্দেহজনক ক্রিয়াকলাপের কথা জানিয়েছিলাম: “হিটলার এবং তার জেনারেলরা এমন বোকা নন যে একই সাথে দুটি ফ্রন্টে লড়াই করবে, যার ভিত্তিতে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা তাদের ঘাড় ভেঙেছিল। হিটলারের দুটি ফ্রন্টে লড়াই করার মতো শক্তি নেই, তবে হিটলার একটি দুঃসাহসিক কাজ করতে রাজি হবেন না। 9
পরিকল্পনাটি অনুমান করেছিল যে জার্মানি পিছনে গ্রেট ব্রিটেনের সাথে ইউএসএসআর আক্রমণ করতে পারে। আমি প্রস্তাব করছি যে রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার মতো সূক্ষ্ম বিষয়ে, আমাদের নির্দিষ্ট নথি দ্বারা পরিচালিত হওয়া উচিত, এবং "স্মরণীয় গুজব" দ্বারা নয়।
1 জুন, 1941 সালের মধ্যে ইউরোপের মানচিত্র। জার্মানি এবং তার মিত্ররা নীল রঙে (ভিচি ফরাসি অঞ্চল চিহ্নিত করা হয়নি), লালে গ্রেট ব্রিটেন, সবুজে ইউএসএসআর
জার্মান পক্ষ থেকে হাঙ্গেরি, রোমানিয়া এবং ফিনল্যান্ড অংশগ্রহণ করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদি অনেক ইতিহাসবিদ রোমানিয়া এবং ফিনল্যান্ড সম্পর্কে বলে যে তারা ইউএসএসআর দ্বারা নেওয়া অঞ্চলগুলি ফিরিয়ে দিতে চলেছে, তবে হাঙ্গেরির যুদ্ধে অংশ নেওয়ার কারণ কী? সম্ভবত এটি এই দেশগুলির উপর জার্মানির সামরিক-রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং বিজয়ী পক্ষের জন্য তাদের আকাঙ্ক্ষার পরিণতি ছিল। নথি থেকে (1):
জার্মানি - 173 পদাতিক। div.; 10,000 ট্যাংক; 13,000 বিমান
ফিনল্যান্ড - 15 পদাতিক। div.; 0 ট্যাংক; 400 বিমান
রোমানিয়া - 30 পদাতিক। div.; 250 ট্যাংক; 1100 বিমান
হাঙ্গেরি - 15 পদাতিক। div.; 300 ট্যাংক; 600 বিমান
মোট - 233 পদাতিক। div.; 10550 ট্যাংক; 15,100টি বিমান।
অনুমোদিত পরিকল্পনা দুটি সম্ভাব্য প্রধান জার্মান আক্রমণের ইঙ্গিত দেয়। উত্তর বিকল্প (1):
জার্মানি সম্ভবত নদীর মুখের উত্তরে তার প্রধান বাহিনী মোতায়েন করবে। সান পূর্ব প্রুশিয়া থেকে লিথুয়ানিয়ান এসএসআর হয়ে রিগা, কোভনো এবং আরও ডিভিনস্ক - পোলটস্ক, বা কোভনো - ভিলনো এবং আরও মিনস্কের দিকের দিকনির্দেশে মূল আঘাতটি সরবরাহ এবং বিকাশের জন্য।
একই সময়ে, বারানোভিচি, মিনস্কের দিকে তাদের পরবর্তী বিকাশের সাথে লোমজা এবং ব্রেস্ট থেকে সহায়ক কেন্দ্রীভূত আক্রমণ আশা করা প্রয়োজন।
এটাও খুব সম্ভব যে, পূর্ব প্রুশিয়া থেকে জার্মানদের মূল আক্রমণের সাথে সাথে, তারা খোলমের সামনে থেকে আক্রমণ করবে, গ্রুবেশভ, তোমাশেভ, ইয়ারোস্লাভ ডুবনো, ব্রডির লক্ষ্য নিয়ে আমাদের লভভ গ্রুপের পিছনে পৌঁছাবে এবং দখল করবে। পশ্চিম ইউক্রেন।
দক্ষিণ বিকল্প (1):
এটা সম্ভব যে জার্মানরা, ইউক্রেন দখল করার জন্য, কিয়েভের সাধারণ দিকে প্রধান আঘাত দেওয়ার জন্য দক্ষিণে, সিডলস এবং লুবলিন অঞ্চলে তাদের প্রধান বাহিনীকে কেন্দ্রীভূত করবে।
এই ধর্মঘট দৃশ্যত পূর্ব প্রুশিয়া থেকে উত্তরে একটি সমর্থনকারী ধর্মঘটের সাথে থাকবে
জার্মানরা যে দিকে তাদের প্রধান আক্রমণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল তা নির্ধারণ করা হয়েছিল (1):
প্রধান, জার্মানির জন্য সবচেয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক, এবং তাই, সবচেয়ে সম্ভাব্য হল এর কর্মের 1ম বিকল্প, যেমন নদীর মুখের উত্তরে জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনী মোতায়েনের সাথে। সান।
আগস্ট-সেপ্টেম্বর 1940 সালে, রেড আর্মির জেনারেল স্টাফ বিশ্বাস করেছিল যে জার্মান সৈন্যরা বেলারুশ এবং বাল্টিক রাজ্যের মধ্য দিয়ে মূল আঘাত হানবে। তদুপরি, এটি সোভিয়েত সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর উপর ভিত্তি করে, ইউএসএসআর-এর প্রধান বাহিনীকে কেন্দ্রীভূত করার জন্য এটি প্রস্তাব করা হয়েছিল (বি. শাপোশনিকভ প্রথম প্রস্তাব করেছিলেন)। প্রধান দিক থেকে শত্রুর অগ্রগতি এবং প্রতিবেশী ফ্রন্টগুলিকে ঢেকে ফেলার বিপদ প্রতিরোধ করার জন্য প্রধান বাহিনীকে শত্রুর প্রধান বাহিনীর বিরুদ্ধে রাখুন।
এটি উল্লেখ করা উচিত যে এটি জার্মানির কর্মের জন্য বিশেষভাবে প্রতিক্রিয়া জানানোর প্রস্তাব করা হয়েছিল। অর্থাৎ, ইউএসএসআর এই পরিকল্পনাগুলিতে রক্ষাকারী পক্ষ হিসাবে কাজ করেছিল।
জার্মান আগ্রাসনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়ার কথা ছিল। দক্ষিণ বিকল্প (1):
প্রথম বিকল্পটি ব্রেস্ট-লিটোভস্কের দক্ষিণে স্থাপনা। এই স্থাপনার মৌলিক বিষয়গুলি হওয়া উচিত:
1. সৈন্যদের ঘনত্বের সময় সক্রিয় প্রতিরক্ষার সাথে আমাদের সীমান্তকে দৃঢ়ভাবে আবৃত করুন।
2. পশ্চিম ফ্রন্টের বাম-পশ্চিমাঞ্চলীয় সেনাবাহিনীর সহযোগিতায়, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনী শত্রুর লুবলিন-স্যান্ডোমিয়ারজ গোষ্ঠীকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটায় এবং নদীতে পৌঁছায়। ভিস্টুলা। পরবর্তীকালে, কিলস, ক্রাকোর সাধারণ দিকে আঘাত করুন এবং নদীতে পৌঁছান। তিলিতসা এবং নদীর উপরিভাগ। ওডার।
3. অপারেশন চলাকালীন, উত্তর বুকোভিনা এবং বেসারাবিয়ার সীমানা দৃঢ়ভাবে আবরণ করুন।
4. উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টগুলির সক্রিয় ক্রিয়াকলাপের মাধ্যমে, ব্রেস্ট-লিটোভস্কের উত্তরে এবং পূর্ব প্রুশিয়াতে বেশিরভাগ জার্মান বাহিনীকে পিন করুন, দৃঢ়ভাবে মিনস্ক এবং পসকভের দিকগুলিকে ঢেকে রাখুন।
উত্তর বিকল্প (1):
দ্বিতীয় বিকল্পটি ব্রেস্ট-লিটোভস্কের উত্তরে স্থাপনা।
এই স্থাপনার মৌলিক বিষয়গুলি হওয়া উচিত:
1. সৈন্যদের ঘনত্বের সময় মিনস্ক এবং পসকভের দিকনির্দেশের শক্তিশালী আবরণ।
2. পূর্ব প্রুশিয়ায় কেন্দ্রীভূত জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনীকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটানো এবং পরবর্তীদের দখল করা।
3. Lviv থেকে একটি সহায়ক ধর্মঘটের মাধ্যমে, শুধুমাত্র দৃঢ়ভাবে পশ্চিম ইউক্রেন, উত্তর বুকোভিনা এবং বেসারাবিয়াকে কভার করে না, লুবলিন, গ্রুবেশভ, তোমাশেভ এলাকায় শত্রু গোষ্ঠীকেও পরাজিত করে।
প্রথম পর্যায়: সৈন্যদের একত্রিতকরণ এবং ঘনত্বের সময় সীমান্ত আবরণ। পশ্চিম দিকের (বেলারুশ) জন্য সৈন্যদের ঘনত্ব সংঘটিত হওয়ার ঘোষণার 20 দিন পরে হয়। দক্ষিণ-পশ্চিম দিকে (ইউক্রেন), ঘনত্ব 30 দিন পরে ঘটে। এই পর্যায়ে 20-30 দিনের জন্য একচেটিয়াভাবে প্রতিরক্ষামূলক কাজ জড়িত। (1):
সৈন্যদের ঘনত্বের সময় এবং তারা আক্রমণে যাওয়ার আগে, সেনাবাহিনী সক্রিয়ভাবে রক্ষা করতে বাধ্য, সুরক্ষিত এলাকার উপর নির্ভর করে, দৃঢ়ভাবে আমাদের সীমানা বন্ধ করে এবং জার্মানদের আমাদের ভূখণ্ডে আক্রমণ করা থেকে বিরত রাখে।
দ্বিতীয় পর্যায়: সৈন্যদের মনোনিবেশ করা, শত্রুকে পরাজিত করার লক্ষ্যে আক্রমণ চালানো। পশ্চিম সামরিক জেলার জন্য, আক্রমণ শুরুর জন্য নিম্নলিখিত তারিখটি প্রতিষ্ঠিত হয়েছিল (1):
তবে শর্ত থাকে যে রেলওয়েগুলি সৈন্য পরিবহন পরিকল্পনার সাথে সম্পূর্ণভাবে কাজ করে, একটি সাধারণ আক্রমণে রূপান্তরের দিনটি সংঘবদ্ধকরণের শুরু থেকে 25 দিন নির্ধারণ করা উচিত, অর্থাৎ সৈন্যদের ঘনত্বের শুরু থেকে 20 দিন।
সংহতকরণ, দিকনির্দেশনায় সৈন্যদের ঘনত্ব (এই সময়ে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়) এবং শুধুমাত্র তখনই আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ। আক্রমণটি নিজেই বেশ মোটামুটিভাবে রূপরেখা দেওয়া হয়েছে: নদীতে প্রবেশের সাথে পোলিশ জেনারেল সরকারে শত্রুর পরাজয়। ওডার দক্ষিণে, শত্রুর পরাজয় এবং পূর্ব প্রুশিয়া দখল উত্তরে। আক্রমণাত্মক পরিকল্পনাগুলি স্পষ্ট চূড়ান্ত লক্ষ্যগুলির সাথে আরও বিশদভাবে বর্ণনা করা উচিত, যার অর্জনের সাথে যুদ্ধটি জয়ী বলে বিবেচিত হয়। আর এখানে শত্রুকে পরাজিত করে বিশাল সীমান্ত এলাকা দখল করা। এটা যদি ইউরোপ দখলের পরিকল্পনা হয়, তাহলে তা স্পষ্টতই অপর্যাপ্ত! আপনি কি মনে করেন?
আমি যে দলিলটি উদ্ধৃত করেছি তা বইয়ের শেষে রয়েছে। আমি এটা পড়ার সুপারিশ. আমি কোন আক্রমনাত্মক, অর্থাৎ জার্মানির সাথে আক্রমনাত্মক পদক্ষেপ খুঁজে পাইনি। সমস্ত ব্যবস্থা জার্মান ক্রিয়াকলাপের দিকে নজর রেখে পরিকল্পনা করা হয়েছিল (সৈন্যদের ঘনত্ব, মূল আক্রমণের দিক)। পরিকল্পনাটি আক্রমণকারী শত্রুকে পরাজিত করার আহ্বান জানিয়েছিল এবং তার অবিলম্বে পিছনটির ধ্বংসের দ্বারা অনুসরণ করেছিল। প্রায়শই ঐতিহাসিক সাহিত্যে, যুদ্ধ-পূর্ব সোভিয়েত পরিকল্পনাকে আক্রমণাত্মক হিসাবে চিহ্নিত করা হয়, যখন সোভিয়েত ইউনিয়নের আগ্রাসীতা সম্পর্কে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়। শত্রু আগ্রাসনের ক্ষেত্রে কর্মের পরিকল্পনা করে এমন একটি পরিকল্পনাকে কি আক্রমণাত্মক বলা যেতে পারে?
সংক্ষেপে, রেড আর্মি আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে পরবর্তী স্ট্রাইক এবং তার অঞ্চলে ("অল্প রক্ত এবং বিদেশী মাটিতে") স্থানান্তরের সাথে সীমানা ঢেকে রাখার প্রস্তুতি নিচ্ছিল।
জার্মান পরিকল্পনা কি? "বারবারোসা" অন্য দেশের ভূখণ্ডে আক্রমণ, তার সেনাবাহিনীর পরাজয় এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি (ইউএসএসআর-এর সমগ্র ইউরোপীয় অংশ) দখলের জন্য সরবরাহ করেছিল। 18 ডিসেম্বর, 1940 এর জার্মান নির্দেশিকা নং 21 থেকে:
জার্মান সশস্ত্র বাহিনীকে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার আগেই একটি স্বল্পমেয়াদী অভিযানে সোভিয়েত রাশিয়াকে পরাজিত করতে প্রস্তুত থাকতে হবে (প্ল্যান বারবারোসা)।
স্থল বাহিনীকে অবশ্যই এই উদ্দেশ্যে তাদের নিষ্পত্তির জন্য সমস্ত ইউনিট ব্যবহার করতে হবে, যে কোনও বিস্ময় থেকে অধিকৃত অঞ্চলগুলিকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যতীত...
আমি সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের আদেশ দেব, যদি প্রয়োজন হয়, অপারেশন শুরু হওয়ার আট সপ্তাহ আগে।
যে প্রস্তুতিগুলি দীর্ঘ সময়ের প্রয়োজন, যদি সেগুলি এখনও শুরু না হয়ে থাকে, এখনই শুরু করা উচিত এবং 15 মে, 1941 এর মধ্যে সম্পন্ন করা উচিত৷
এটা গুরুত্বপূর্ণ যে কেউ আক্রমণ করার উদ্দেশ্য আবিষ্কার করে না।
অপারেশনের চূড়ান্ত লক্ষ্য হল সাধারণ ভলগা-আরখানগেলস্ক লাইন বরাবর রাশিয়ার এশিয়ান অংশের বিরুদ্ধে একটি বাধা তৈরি করা। 10
বারবারোসার মূল পরিকল্পনা (প্রথম দুটি শীট)
সংক্ষেপে এবং স্পষ্টভাবে।
- জার্মান সৈন্যদের সোভিয়েতদের পরাজিত করার জন্য প্রস্তুত থাকতে হবে;
- স্থাপনা শুরু করার জন্য একটি সময়মত আদেশ দেওয়া হবে;
- সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি এখন শুরু করা উচিত;
- প্রধান জিনিসটি হ'ল শত্রু "আক্রমণ চালানোর উদ্দেশ্য অনুমান করে না।"
সুতরাং দুটি পরিকল্পনার মধ্যে কোনটি মূলত আক্রমণাত্মক, এবং ফলস্বরূপ আক্রমণাত্মক?
এবং, একটি নিয়ম হিসাবে, সামরিক পরিকল্পনা শত্রুর পরাজয় জড়িত। কিন্তু এর মানে এই নয় যে তারা সবাই আক্রমণাত্মক। আপনি পরিকল্পনা সারাংশ তাকান উচিত.
সুতরাং, সামরিক পরিকল্পনা সোভিয়েত সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল। জেনারেল স্টাফকে শত্রুর প্রধান আক্রমণের জন্য দুটি বিকল্প বিকাশের কাজ দেওয়া হয়েছিল: দক্ষিণ এবং উত্তর। সমস্ত কাজ 1 মে, 1941 সালের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
চিফ অফ দ্য জেনারেল স্টাফ জি. ঝুকভের নিয়োগের সাথে সাথে, দক্ষিণ পরিকল্পনাটি প্রচার করা শুরু হয়েছিল, অর্থাত্ জার্মানরা তাদের প্রধান বাহিনীকে দক্ষিণে কেন্দ্রীভূত করবে বলে ধারণা করা হয়েছিল, এবং তাই ইউএসএসআর-এরও উচিত তার প্রধান বাহিনীকে দক্ষিণে রাখা। দক্ষিণ 11 মার্চ, 1941 এর পরিকল্পনা (কারো দ্বারা স্বাক্ষরিত নয়) দক্ষিণ বিকল্পের একটি বিকাশ। উপরন্তু, এটি উল্লেখ করা উচিত যে 1940 সালের ডিসেম্বরে কিয়েভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের সৈন্যদের কমান্ডার থাকাকালীন, জি. ঝুকভ পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সে একটি নোট লিখেছিলেন যে শত্রু দক্ষিণে প্রধান বাহিনীকে কেন্দ্রীভূত করবে। এক বা অন্যভাবে, জি. ঝুকভ যখন জেনারেল স্টাফের প্রধান ছিলেন, তখন দক্ষিণ দিকে সৈন্যদের একটি সক্রিয় পাম্পিং ছিল।
পেরেস্ট্রোইকার সময়কালে এবং এর পরে, গবেষকরা সক্রিয়ভাবে খোলা সংরক্ষণাগারগুলি ব্যবহার করতে শুরু করেছিলেন। 1992 সালে, এ. ভাসিলেভস্কির একটি নোট পাওয়া যায় (15 মে, 1941 সালের আগে তারিখে) যা কেন্দ্রীভূত জার্মান সৈন্যদের উপর একটি প্রতিরোধমূলক ধর্মঘটের প্রস্তাব করেছিল (2)। নথিটির নাম ছিল "জার্মানী এবং তার মিত্রদের সাথে যুদ্ধের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের পরিকল্পনার উপর রেড আর্মির জেনারেল স্টাফের বিবেচনা।" এটি এ. ভাসিলেভস্কি দ্বারা একটি খসড়া সংস্করণে এন. ভাতুটিনের সংশোধনী সহ সংকলিত হয়েছিল (অন্য সংস্করণ অনুসারে, জি. ঝুকভ দ্বারা সংশোধন করা হয়েছিল)।
পরিকল্পনায় বলা হয়েছে (2):
বর্তমানে, জার্মানি, রেড আর্মির গোয়েন্দা অধিদপ্তর অনুসারে, প্রায় 230টি পদাতিক, 22টি ট্যাঙ্ক, 20টি মোটর চালিত, 8টি বিমান এবং 4টি অশ্বারোহী বিভাগ এবং মোট 284টি ডিভিশন মোতায়েন করেছে।
এর মধ্যে, 15 মে, 1941 পর্যন্ত, 86টি পদাতিক, 13টি ট্যাঙ্ক, 12টি মোটরচালিত এবং 1টি অশ্বারোহী বিভাগ এবং মোট 112টি ডিভিশন সোভিয়েত ইউনিয়নের সীমান্তে কেন্দ্রীভূত ছিল।
ধারণা করা হয় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, জার্মানি, ইউএসএসআর আক্রমণের ক্ষেত্রে, আমাদের বিরুদ্ধে 137 পদাতিক, 19টি ট্যাঙ্ক, 15টি মোটর চালিত, 4টি অশ্বারোহী এবং 5টি বায়ুবাহিত ডিভিশন পর্যন্ত মাঠে নামতে সক্ষম হবে এবং মোট 180টি বিভাগ পর্যন্ত...
সম্ভবত, জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনী, 76 পদাতিক, 11টি ট্যাংক, 8টি মোটরচালিত, 2টি অশ্বারোহী এবং 5টি বিমান এবং মোট 100টি ডিভিশন নিয়ে গঠিত, কোভেলের দিকে আক্রমণ করার জন্য ডেম্বলিনের দক্ষিণে মোতায়েন করা হবে। , রিভনে, কিভ...
বিবেচনা করে যে জার্মানি বর্তমানে তার সেনাবাহিনীকে সংহত করে রেখেছে, তার পিছনে মোতায়েন করা হয়েছে, এটি মোতায়েনের সময় আমাদের সতর্ক করার এবং একটি আশ্চর্য আক্রমণ শুরু করার সুযোগ রয়েছে।
এটি প্রতিরোধ করার জন্য [এবং জার্মান সেনাবাহিনীকে পরাজিত করতে], আমি মনে করি কোনো অবস্থাতেই জার্মান কমান্ডকে উদ্যোগ না দেওয়া, শত্রুকে মোতায়েন করা থেকে বিরত রাখা এবং জার্মান সেনাবাহিনী যখন মোতায়েন পর্যায়ে রয়েছে এবং সেই মুহূর্তে আক্রমণ করা। সৈন্যদের সম্মুখ এবং মিথস্ক্রিয়া শাখাগুলিকে সংগঠিত করার জন্য এখনও সময় ছিল না।
আমি জোর দিয়ে বলি যে "শত্রুকে অগ্রাহ্য করার জন্য" ইউএসএসআর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে জার্মান গোষ্ঠীর বিরুদ্ধে একটি আগাম হামলার পরিকল্পনা করা হয়েছে৷ আমি মনে করি, শত্রুর বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ পরিকল্পনা এবং প্রতিরোধমূলক হামলার মধ্যে পার্থক্য স্পষ্ট।
এটি ইঙ্গিত করা হয়েছিল যে জার্মান প্রধান আক্রমণের সম্ভাব্য দিকটি ছিল দক্ষিণ দিক। অতএব, সোভিয়েত সৈন্যদের প্রধান আঘাত একটি দক্ষিণ-পশ্চিম দিকে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু একটি সম্ভাব্য প্রতিরোধমূলক ধর্মঘটের জন্য প্রত্যাশিত তারিখ নির্দেশিত হয়নি, যখন এটি 1941 বা 1942 সালে হওয়া উচিত (2):
একই সময়ে, হাঙ্গেরির সাথে সীমান্তে 1942 সালে সুরক্ষিত অঞ্চলগুলির নির্মাণ শুরু করার জন্য এবং লাইন বরাবর দুর্গযুক্ত অঞ্চলগুলির নির্মাণ চালিয়ে যাওয়ার জন্য প্রতিটি সম্ভাব্য উপায়ে সুরক্ষিত অঞ্চলগুলির নির্মাণ এবং অস্ত্রশস্ত্রের গতি ত্বরান্বিত করা প্রয়োজন। পুরানো রাজ্য সীমান্তের...
দাবি যে NKPS 1941 সালের পরিকল্পনা অনুযায়ী রেলপথ নির্মাণের সম্পূর্ণ এবং সময়মত সমাপ্তি, এবং বিশেষ করে Lvov দিক।
অর্থাৎ, 1941 সালের জন্য রেলপথ নির্মাণের পরিকল্পনাটি পূরণ করা এবং 1942 সালে দুর্গ নির্মাণ শুরু করা প্রয়োজন। কোন সময়ের মধ্যে আমাদের একটি পূর্বনির্ধারিত ধর্মঘটের জন্য প্রস্তুত করা উচিত? দলিল এ বিষয়ে কিছু বলে না। যদি 1941 সালের ধর্মঘটের পরিকল্পনা করা হয়, তাহলে 1942 সালের জন্য নতুন ও পুরাতন সীমান্তে দুর্গ নির্মাণের পরিকল্পনা কেন?
আমি আবারও জোর দিতে চাই যে A. Vasilevsky এর পরিকল্পনা স্বাক্ষরিত হয়নি এবং পাঠ্যটিতে অনেক সংশোধন করা হয়েছে। একটি পরিচ্ছন্ন সংস্করণ, যদি এটি বিদ্যমান থাকে তবে পাওয়া যায়নি। অনেক সামরিক ইতিহাসবিদ উল্লেখ করেছেন (ভি. আনফিলভ, এন. স্বেতলিশিন), প্রতিরোধমূলক যুদ্ধের পরিকল্পনা আই. স্ট্যালিনকে জানানো হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। জি ঝুকভের কথা থেকে:
এটা ভাল যে স্ট্যালিন আমাদের সাথে একমত হননি, অন্যথায় আমরা, সৈন্যদের অবস্থা এবং জার্মান সেনাবাহিনীর সাথে তাদের প্রশিক্ষণের পার্থক্য বিবেচনা করে, 1942 সালের মে মাসে খারকভ অপারেশনের মতো কিছু পেতাম। 13
জি. ঝুকভের মতে এই ধরনের একটি অপারেশন ব্যর্থতার জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছিল (যুদ্ধের পরে তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন)। 300 কিলোমিটার পর্যন্ত গভীরতার সাথে কথিত সাফল্য সৈন্য এবং কমান্ড কর্মীদের জন্য একটি গুরুতর পরীক্ষা হয়ে উঠতে পারে। প্রথমবারের মতো, সোভিয়েত সৈন্যরা স্ট্যালিনগ্রাদের যুদ্ধে এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল।
এখন অনেকে বলে যে একটি প্রতিরোধমূলক ধর্মঘট ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য একমাত্র পর্যাপ্ত পদক্ষেপ এবং একটি হাতছাড়া সুযোগ যা 1941-1942 সালের বিপর্যয় এড়াতে পারত। আজকের উচ্চতা থেকে, কীভাবে এবং কী করা উচিত ছিল তা নিয়ে তর্ক করা সহজ।
জার্মানির বিরুদ্ধে প্রি-এমপটিভ স্ট্রাইক শুধুমাত্র সামরিক বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। এই ধরনের পদক্ষেপ একটি কঠিন কূটনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে চুক্তির লঙ্ঘন ইউএসএসআরকে স্থাপন করেছিল। ইউএসএসআর সবার জন্য আগ্রাসী হবে। এই ক্ষেত্রে, সামনের দিকে ব্যর্থতার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নকে কী ধরণের সহায়তা দেওয়া যেতে পারে? আমাদের দূর প্রাচ্যের কঠিন পরিস্থিতির কথা ভুলে যাওয়া উচিত নয়, যেখানে জাপান নতুন কূটনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কাজ করতে পারে।
প্রশ্ন হল, ইউএসএসআর কি 1941 সালে প্রথম আঘাত করে জার্মানিকে পরাজিত করতে পারে? সেই সময়ে বিদ্যমান সৈন্য এবং অফিসারদের যুদ্ধের অভিজ্ঞতার স্তরের সাথে, সামরিক শাখার মধ্যে মিথস্ক্রিয়া স্তরের সাথে, সৈন্যদের সাধারণ প্রস্তুতির সাথে (মোবাইলেশন, মোতায়েন করা পিছনের অঞ্চল)। জার্মানদের কাছে এই সবই ছিল প্রচুর। 1941 সালে ব্যর্থ হলেই এই ধরনের অপারেশনের পরিণতি সম্পর্কে কেউ অনুমান করতে পারে। এখানে কূটনৈতিক পরিণতি যোগ করতে ভুলবেন না। একটি যুদ্ধের সূচনা এবং যুদ্ধ নিজেই কেবল সেনাবাহিনী এবং জেনারেল স্টাফদের কাজ নয়, এটি কূটনীতিও! এবং আমরা এই মনে রাখা প্রয়োজন.
যুদ্ধ-পূর্ব কৌশলগত পরিকল্পনার অন্য কোনো নথি আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমি মনে করি যে এই ধরনের একটি নথি বিদ্যমান থাকলে, এটি অনেক আগেই পাওয়া যেত এবং প্রকাশিত হত;
সোভিয়েত জেনারেল স্টাফদের কাজের পরিপ্রেক্ষিতে, জার্মান পক্ষের কার্যকলাপ আকর্ষণীয়। সেখানে তারা উত্তর থেকে বেলারুশ, বাল্টিক রাজ্য এবং দক্ষিণে ইউক্রেনের মাধ্যমে প্রধান আক্রমণের জন্য দুটি বিকল্প তৈরি করছিল। ফলস্বরূপ, উত্তর বিকল্প গৃহীত হয়।
সুতরাং, সমাপ্ত অ-আক্রমণ চুক্তি সত্ত্বেও, জার্মানি এবং ইউএসএসআর প্রতিপক্ষ ছিল। জার্মানির হামলার পরিকল্পনার বিস্তারিত জানা আছে। কিন্তু জার্মানিতে ইউএসএসআর আক্রমণের জন্য একই ধরনের ব্যাপক পরিকল্পনা এখনও পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি যে নির্দিষ্ট নথি দ্বারা সমর্থিত নয় এমন কিছু উপকরণ এবং বিবৃতি উল্লেখ করা গুরুতর নয়। ইউএসএসআর-এর সুপরিচিত সামরিক নথি প্রাথমিক পর্যায়ে প্রতিরক্ষামূলক পদক্ষেপের অনুমান করে।
"বারবারোসা পরিকল্পনা" এর পর্যায়গুলি
 
2. সীমান্ত কভার করার পরিকল্পনা
ইউএসএসআর-এর সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের পরিকল্পনা গ্রহণের পর, প্রতিটি জেলার অপারেশনাল মোতায়েনের পরিকল্পনা তৈরি করার জন্য সীমান্ত সামরিক জেলাগুলিতে নির্দেশনা পাঠানো হয়েছিল।
নিম্নলিখিত ক্ষেত্রে, সুবিধার জন্য, আমি নিম্নলিখিত সংক্ষিপ্ত রূপটি ব্যবহার করব:
LVO - লেনিনগ্রাদ সামরিক জেলা;
PribOVO - বাল্টিক বিশেষ সামরিক জেলা;
ZAPOVO - পশ্চিমী বিশেষ সামরিক জেলা (বেলারুশ);
KOVO - Kyiv বিশেষ সামরিক জেলা;
ODVO - ওডেসা সামরিক জেলা।
1940 সালের শেষের দিকে পরিকল্পনার উন্নয়নের নির্দেশাবলী জেলাগুলিতে আসতে শুরু করে। "অপারেশনাল স্থাপনার জন্য একটি পরিকল্পনা তৈরি করার জন্য ইউএসএসআর-এর পিপলস কমিশনারিয়েট অফ ডিফেন্সের নির্দেশনা" এলভিওতে "25 নভেম্বর, 1940-এ" এসেছিল। KOVO “28 নভেম্বর, 1940 থেকে”, PribOVO থেকে “জানুয়ারী 1941 এর পরে নয়”, ZapOVO-তে “ফেব্রুয়ারি 1941 এর পরে নয়”।
একটি নির্দিষ্ট সময়ের পরে, জেলাগুলি আবার উন্নয়নের জন্য জেনারেল স্টাফদের কাছ থেকে নির্দেশনা পেয়েছিল, উদাহরণস্বরূপ, "বাল্টিক ওভিও-এর সেনাবাহিনীর অপারেশনাল মোতায়েনের জন্য একটি পরিকল্পনার বিকাশের জন্য ইউএসএসআর-এর প্রতিরক্ষা কমিসারের নির্দেশিকা, /n, 3 মার্চ, 1941 তারিখে।"
22 জুন পর্যন্ত, পরিকল্পনাগুলির একটি ধ্রুবক পরিমার্জন ছিল। পি. ল্যাপিন (দশম সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ - ZapOVO) এর স্মৃতিচারণে বলা হয় যে 1941 সালের জানুয়ারিতে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষার জন্য একটি পরিকল্পনা তৈরি করার জন্য প্রথম নির্দেশনা প্রাপ্ত হয়েছিল:
1941 সালের জানুয়ারিতে রাজ্যের সীমান্ত রক্ষার জন্য জেলা নির্দেশনা প্রাপ্তির সাথে সাথে...
আমরা জানুয়ারী থেকে যুদ্ধের একেবারে শুরু পর্যন্ত 1941 সালের রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনাটি বারবার পুনরুদ্ধার করেছি, কিন্তু আমরা তা শেষ করতে পারিনি। জেলার অপারেশনাল নির্দেশনায় সর্বশেষ পরিবর্তনটি 14 মে মিনস্কে আমার দ্বারা গৃহীত হয়েছিল। এটি 20 মে এর মধ্যে পরিকল্পনার উন্নয়ন সম্পন্ন করার এবং ZapOVO-এর সদর দফতরে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 15
এল. স্যান্ডালভ (4র্থ সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ - ZapOVO) এর মতে:
1941 সালের এপ্রিলে, 4 র্থ সেনাবাহিনীর কমান্ড জাপোভোভোর সদর দফতর থেকে একটি নির্দেশনা পেয়েছিল, যা অনুসারে ব্রেস্টের দিকে সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা প্রয়োজন ছিল। এতে বলা হয়েছে যে "সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, জেলার সমগ্র অঞ্চলকে সেনা কভার এলাকায় ভাগ করা হয়েছে..."। জেলা নির্দেশনা অনুসারে, একটি সেনা কভার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। 16
আমি জোর দিয়ে বলি যে পরিকল্পনার উদ্দেশ্য হল "সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করা।" জেনারেল স্টাফ থেকে পশ্চিমের জেলাগুলিতে স্থায়ী নির্দেশগুলি জেলাগুলির জন্য সামরিক পরিকল্পনা তৈরি করার জন্য সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা বাস্তবায়নের ইঙ্গিত দেয়। পৃথক সামরিক জেলার পরিকল্পনা কি নির্দেশিকা উপর ভিত্তি করে ছিল?
সীমান্তবর্তী জেলাগুলিকে কভার করার পরিকল্পনা তৈরি করার শেষ নির্দেশাবলী 1941 সালের মে মাসে প্রতিটি পশ্চিম জেলায় পাঠানো হয়েছিল। জেলাগুলির দ্বারা বিকশিত কভার পরিকল্পনাগুলি একটি জার্মান আক্রমণের সময় সম্পন্ন করা হয়েছিল। আসুন আরো বিস্তারিতভাবে তাদের তাকান.
PribOVO সৈন্য নং 503920/ss/ov এর কমান্ডারকে নির্দেশ [মে 30, 1941 এর পরে নয়] (4):
PribOVO সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, 30 মে, 1941 এর মধ্যে, আপনি ব্যক্তিগতভাবে চিফ অফ স্টাফ এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধানের সাথে, বিকাশ করুন:
ক) পালঙ্গা থেকে লিথুয়ানিয়ান এসএসআর-এর রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষার জন্য একটি বিশদ পরিকল্পনা দাবি করা। Kapchiamiestis, মাতসালু উপসাগরের দক্ষিণে বাল্টিক সাগর উপকূল এবং ডাগো এবং ইজেল দ্বীপপুঞ্জের অ্যান্টি-উভচর প্রতিরক্ষার পরিকল্পনা;
খ) একটি বিশদ বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করা;
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের একগুঁয়ে প্রতিরক্ষার সাথে, দৃঢ়ভাবে জেলা সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে আবৃত করুন;
3. রেড ব্যানার বাল্টিক ফ্লিট সহ, শত্রু উভচরের অবতরণ প্রতিরোধের জন্য উপকূল এবং ইজেল এবং ডাগো দ্বীপগুলির প্রতিরক্ষা;
4. রেলপথের নিরবচ্ছিন্ন অপারেশন এবং জেলা সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করতে বিমান প্রতিরক্ষা এবং বিমান চলাচল কার্যক্রম;
ZapOVO সৈন্য নং 503859/ss/ov এর কমান্ডারকে নির্দেশ [মে 20, 1941 এর পরে নয়] (3):
20 মে, 1941 সালের মধ্যে জেলা সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, আপনি ব্যক্তিগতভাবে, চিফ অফ স্টাফ এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধানের সাথে বিকাশ করবেন:
ক) কাঞ্চিয়ামিস্টিস থেকে হ্রদ পর্যন্ত রাজ্যের সীমান্ত প্রতিরক্ষার জন্য একটি বিশদ পরিকল্পনা। সুইটেজ (মোকদ্দমা);
খ) একটি বিশদ বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করুন।
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের শক্তিশালী প্রতিরক্ষা জেলার সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে দৃঢ়ভাবে আবৃত করবে।
3. এয়ার ডিফেন্স এবং এভিয়েশন অপারেশন রেলওয়ের স্বাভাবিক অপারেশন এবং সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করবে।
KOVO সৈন্য নং 503862/ss/ov এর কমান্ডারকে নির্দেশ [মে 20, 1941 এর পরে নয়] (5):
25 মে, 1941 সালের মধ্যে জেলা সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েন কভার করার জন্য, আপনি এবং স্টাফ প্রধান এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধান ব্যক্তিগতভাবে বিকাশ করবেন:
1. হ্রদ থেকে রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার জন্য বিস্তারিত পরিকল্পনা। Svityazskoye থেকে Lipkana;
2. বিস্তারিত বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করুন।
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের শক্তিশালী প্রতিরক্ষা জেলার সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে দৃঢ়ভাবে আবৃত করবে।
3. এয়ার ডিফেন্স এবং এভিয়েশন অপারেশনগুলি রেলওয়ের স্বাভাবিক অপারেশন এবং জেলার সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করবে।
OdVO এবং LVO-তেও একই নির্দেশ এসেছে। তাদের মধ্যে কাজগুলি অভিন্ন, তাই আমি সেগুলি উদ্ধৃত করব না (আমি এই নথিগুলি বইয়ের শেষে সংযুক্ত করিনি, তবে সেগুলি সহজেই ইন্টারনেটে পাওয়া যেতে পারে)।
সুতরাং, জেলাগুলিকে একটি নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছিল: একগুঁয়ে প্রতিরক্ষা দিয়ে সৈন্যদের সংহতকরণ এবং ঘনত্বকে আবরণ করা। জার্মানিতে হামলার কথা নেই। প্রতিটি জেলায়, প্রতিটি সেনাবাহিনীর জন্য কভার এলাকা মনোনীত করা হয়েছিল, সেইসাথে সবচেয়ে বিপজ্জনক দিকনির্দেশ।
এটি সংক্ষিপ্ত করা যেতে পারে যে কভার পরিকল্পনাগুলি প্রতিনিধিত্ব করে (নথি অনুসারে) প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলির একটি সেট (যুদ্ধের প্রথম পর্যায়)।
আমি আগেই বলেছি, নির্দেশের মাধ্যমে জেনারেল স্টাফ জেলাগুলির জন্য সাধারণভাবে একই ধরনের কাজ সেট করে (সাধারণ কাজগুলি প্রতিটি নির্দেশে শব্দের জন্য পুনরাবৃত্তি হয়), তাই, ZapOVO (3) এর নির্দেশের উদাহরণ ব্যবহার করে, আসুন দেখি কোন কাজগুলি বরাদ্দ করা হয়েছিল। পশ্চিম সামরিক জেলাগুলিতে। আমি আপনাকে এই নথিগুলি পর্যালোচনা করার পরামর্শ দিই। এই অন্তত আকর্ষণীয়.
রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা নিম্নলিখিত (3) এর উপর ভিত্তি করে সংগঠিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল:
1. প্রতিরক্ষার ভিত্তি হওয়া উচিত সুরক্ষিত এলাকাগুলির অবিরাম প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় সীমান্তে তৈরি ক্ষেত্র দুর্গগুলি, তাদের আরও উন্নয়নের জন্য সমস্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে। প্রতিরক্ষাকে সক্রিয় কর্মের চরিত্র দিন। প্রতিরক্ষা ভেদ করার যে কোনও শত্রু প্রচেষ্টা অবিলম্বে কর্পস এবং সেনা রিজার্ভ থেকে পাল্টা আক্রমণ দ্বারা নির্মূল করা উচিত।
2. অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন। শত্রুর বৃহৎ মোটরচালিত যান্ত্রিক ইউনিট দ্বারা প্রতিরক্ষা ফ্রন্টের অগ্রগতি ঘটলে, তাদের বিরুদ্ধে লড়াই এবং অগ্রগতি নির্মূল করতে হবে জেলা কমান্ডের প্রত্যক্ষ আদেশ দ্বারা, যার জন্য বেশিরভাগ বাহিনীর ব্যাপক ব্যবহার। অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড, মেকানাইজড কর্পস এবং এভিয়েশন।
অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের কাজ হ'ল শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ প্রস্তুত লাইনে ট্যাঙ্কগুলির সাথে দেখা করা এবং বিমান চালনার সাথে আমাদের মোটরযুক্ত যান্ত্রিক কর্পস এপ্রোচ এবং পাল্টা আক্রমণ না হওয়া পর্যন্ত তাদের অগ্রগতি বিলম্বিত করা।
মেকানাইজড কর্পসের কাজ হল শত্রুর যান্ত্রিক ইউনিটকে চূড়ান্ত পরাজয় ঘটাতে এবং অগ্রগতি দূর করার জন্য শক্তিশালী ফ্ল্যাঙ্ক এবং এককেন্দ্রিক স্ট্রাইক সহ অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের আড়ালে মোতায়েন করা।
যান্ত্রিক বিভাগ এবং কর্পস যুদ্ধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ছিল আর্টিলারি। এটি ছিল আর্টিলারি যা প্রতিরক্ষামূলক অপারেশনে একটি বিশেষ ভূমিকা নিযুক্ত করা হয়েছিল। এটা বলা উচিত যে যুদ্ধের প্রাথমিক সময়ে আর্টিলারি এবং এর ব্যবহার পরিস্থিতি খুবই অস্পষ্ট।
13 সুরক্ষিত এলাকা (ইউআর)। 1940 সালের শুরু থেকে নতুন সীমান্তে ইউআর তৈরি করা শুরু হয়।
ZapOVO-এর জন্য, বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি বিবেচনা করা হয়েছিল (3):
ক) সুভাপকি, লিডা;
খ) সুওয়াপকি, বিয়ালস্টক;
গ) অস্ট্রোলেকা, মালকিনিয়ার সামনে থেকে বিয়ালস্টক পর্যন্ত;
d) Siedlce, Volkovysk;
ঘ) ব্রেস্ট-লিটোভস্ক, বারানোভিচি।
অসফল সামরিক অভিযানের ক্ষেত্রে একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ট্যাঙ্ক-বিরোধী বাধা, সেতুর খনন, প্রতিরক্ষা লাইনের সম্পূর্ণ গভীরতায় রেলওয়ে জংশন (বেরেজিনা নদী পর্যন্ত এবং সহ) অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া কলকারখানা, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান খালি করার জন্য পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। (৩):
VII. পশ্চিমী বিশেষ সামরিক জেলার কমান্ডের আদেশ দ্বারা:
2. রাইফেল কর্পস এবং অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের সহযোগিতায় যান্ত্রিক কর্পস এবং বিমান চালনার দ্বারা পাল্টা আক্রমণের ব্যবস্থা করা।
জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, সম্পূর্ণ গভীরতায় অ্যান্টি-ট্যাঙ্ক বাধা তৈরি করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং খনির সেতু, রেলওয়ে জংশন এবং সম্ভাব্য শত্রু ঘনত্বের পয়েন্ট (সৈন্য, সদর দফতর, হাসপাতাল ইত্যাদি) জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
4. জেলার মধ্যে প্রাক্তন রাজ্য সীমান্তে দুর্গযুক্ত এলাকাগুলিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
5. বিকাশ করুন: ক) সতর্ক অবস্থায় সৈন্য সংগ্রহ এবং সীমান্ত সৈন্যদের জন্য সহায়তা ইউনিট বরাদ্দ করার জন্য একটি পরিকল্পনা; খ) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, কাঠামো এবং সুবিধাগুলির সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য একটি পরিকল্পনা।
6. জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, বিশেষ নির্দেশাবলী অনুসারে, কারখানা, কারখানা, ব্যাংক এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী সংস্থা, গুদাম, সামরিক ও রাষ্ট্রীয় সম্পত্তি, সামরিক কর্মী, পরিবহনের মাধ্যম ইত্যাদি সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। .
অনুকূল অবস্থার ক্ষেত্রে (3):
হাইকমান্ডের নির্দেশে দ্রুত হামলা চালানোর জন্য সমস্ত প্রতিরক্ষা সৈন্য এবং সেনাবাহিনী এবং জেলাগুলির রিজার্ভ প্রস্তুত রাখতে হবে।
এভিয়েশন এবং এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য, এটি একটি পরিকল্পনা আঁকতে নির্ধারিত ছিল (3):
খ) ফাইটার এয়ারক্রাফটের ব্যবহার এবং ক্রিয়াকলাপ, পৃথক বিমান ইউনিটের জন্য শত্রু বিমান ধ্বংসের জন্য এলাকা স্থাপন;
গ) বিমান বিধ্বংসী কামান এবং স্থায়ী বিমান প্রতিরক্ষা পয়েন্ট এবং সুবিধা, আনলোডিং এলাকা এবং সৈন্য ঘনত্ব এলাকাগুলির ফাইটার এয়ারক্রাফ্ট দ্বারা পুঙ্খানুপুঙ্খ সুরক্ষা;
পরবর্তী, সাধারণ নির্দেশাবলী (3):
1. প্রথম ফ্লাইট বা রাজ্য সীমান্ত অতিক্রম করার অনুমতি শুধুমাত্র হাইকমান্ডের বিশেষ অনুমতি নিয়ে।
3. কভার প্ল্যানটি আমার কাছ থেকে একটি এনক্রিপ্ট করা টেলিগ্রাম প্রাপ্তির পরে কার্যকর করা হয়, প্রধান সামরিক কাউন্সিলের একজন সদস্য, জেনারেল স্টাফের প্রধান, নিম্নলিখিত বিষয়বস্তু সহ স্বাক্ষর করেছেন: "1941 সালের কভার পরিকল্পনা বাস্তবায়নের সাথে এগিয়ে যান "
5. দুটি কপিতে একটি কভার প্ল্যান তৈরি করুন, একটি কপি জেনারেল স্টাফের মাধ্যমে অনুমোদনের জন্য আমার কাছে জমা দিন এবং দ্বিতীয় কপিটি জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে জেলা প্রধানের ব্যক্তিগত সেফে রাখুন। কর্মী.
6. সেনাবাহিনীর দ্বারা তৈরি এবং জেলা সামরিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রতিটি কভার এলাকার জন্য কভার পরিকল্পনা, জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে, কভার এলাকার সংশ্লিষ্ট প্রধানের ব্যক্তিগত সেফে রাখতে হবে।
7. সামরিক গঠনের জন্য বিকশিত কার্যনির্বাহী নথিগুলিকে... গঠনের সময় সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের সিল দিয়ে সিল করা ব্যাগে সংরক্ষণ করা উচিত।
8. কভার-আপ নথি সহ ফোল্ডার এবং প্যাকেজগুলি লিখিত বা টেলিগ্রাফিক আদেশ দ্বারা খোলা হয় - সেনাবাহিনীতে - জেলার মিলিটারি কাউন্সিলের এবং গঠনগুলিতে - সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের।
এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবলমাত্র কমান্ডের বিশেষ অনুমতি নিয়েই সীমান্ত অতিক্রম করা সম্ভব। নির্দিষ্ট আচ্ছাদন এলাকার সেনাবাহিনীকে তাদের সদর দফতরে এলাকাগুলিকে আচ্ছাদনের পরিকল্পনা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল, যা জেলার সামরিক কাউন্সিলের সিদ্ধান্তে খোলা হয়েছিল।
ZapOVO এর জন্য প্রতিরক্ষা লাইন। নদীটি নীল রঙে নির্দেশিত। বেরেজিনা।
নির্দেশগুলি পিছনের রেখাগুলিকে রূপরেখা দিয়েছে যেখানে "পুনর্বিবেচনা করা এবং প্রতিরক্ষার জন্য প্রস্তুত করা" প্রয়োজনীয় ছিল৷ রিকনেসান্স হল শত্রু এবং ভূখণ্ডের একটি চাক্ষুষ অধ্যয়ন যাতে মানচিত্রে গৃহীত সিদ্ধান্তটি স্পষ্ট করা যায়। এটি ব্যক্তিগতভাবে ব্যাটালিয়ন (কোম্পানি) কমান্ডার এবং উচ্চতর, সেনাবাহিনী এবং ফ্রন্টের কমান্ডারদের দ্বারা পরিচালিত হয়।
ZapOVO নিম্নলিখিত এলাকার জন্য (3):
নদী পর্যন্ত প্রতিরক্ষার সম্পূর্ণ গভীরতার জন্য রিকনোইটার এবং পিছনের লাইন প্রস্তুত করুন। বেরেজিনা সহ।
এটি বাইলোরুশীয় এসএসআরের প্রায় পুরো অঞ্চল রক্ষা করার পরিকল্পনা করা হয়েছিল।
PribOVO এর জন্য প্রতিরক্ষা লাইন (4):
ক) সামনের অংশে - ডারবেনম, কুলনাই, রাইটাভাস, শিলোম, উলিনাস, স্কাউডভাইন, রাসিয়েন্টাই, সেরডজুস, কাজলু-রুদা, পিলভসিকাই, মারিয়ামপোল, সিমিনাস এবং ডুসিস, দাবি। ড্রুসকেনিকি;
খ) আর. বরতা, কালভারিয়া, তেলশিনাই, লুস্কে, দুবিসা, নদীর পূর্ব তীর বরাবর। নেমান।
প্রকৃতপক্ষে, লিথুয়ানিয়ান এসএসআর এবং আংশিকভাবে লাটভিয়ান এসএসআর অঞ্চল।
KOVO এর জন্য প্রতিরক্ষা লাইন (5):
নদীর প্রতিরক্ষার সম্পূর্ণ গভীরতার জন্য রিকনোইটার করুন এবং পিছনের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করুন। Dnieper অন্তর্ভুক্ত.
সুতরাং, সেতু, রেলওয়ে জংশন, এবং প্রয়োজনে কারখানা ও গাছপালা উচ্ছেদ সহ প্রতিরক্ষা বেশ গভীর হওয়ার কথা ছিল।
প্রতিরক্ষা লাইন KOVO (নিপার নদী পর্যন্ত অন্তর্ভুক্ত)। নীল প্রতিরক্ষার চরম লাইন নির্দেশ করে।
এরপরে, সামরিক জেলাগুলি আঞ্চলিক কভার পরিকল্পনাগুলি আঁকতে তাদের উপর অর্পিত সেনাবাহিনীকে নির্দেশ পাঠায়। তাই, বিশেষ করে, 14 মে, ZapOVO-এর মিলিটারি কাউন্সিল 20 মে (প্রতিটি সেনাবাহিনীকে তার নিজস্ব এলাকা বরাদ্দ করা হয়েছিল) এর মধ্যে সেনাবাহিনীর পরিকল্পনা তৈরি করার নির্দেশনা সহ একটি নির্দেশনা পাঠিয়েছিল। 3য় সেনাবাহিনীকে এলাকা নং 1 (6) এর জন্য একটি কভার প্ল্যান আঁকতে নির্দেশ দেওয়া হয়েছিল:
3. কভারিং এলাকার সৈন্যদের কাজ: ফিল্ড ট্রুপস - দৃঢ়ভাবে গ্রোডনো ইউআর এবং ফিল্ড ফোর্টফিকেশনগুলিকে রাষ্ট্রীয় সীমান্তে রক্ষা করার জন্য, সেনা সেক্টরে, লিডা, গ্রোডনো এবং বিয়ালস্টক দিকনির্দেশগুলিকে আবৃত করে এবং এর সংহতকরণ, ঘনত্ব এবং স্থাপনা নিশ্চিত করা। জেলার সৈন্যরা।
অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেডের কাজটি একটি প্রস্তুত লাইনে শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ ট্যাঙ্কগুলির সাথে দেখা করা।
ফোরগ্রাউন্ডের লড়াইয়ে, ব্যারিকেড পরিষেবার ব্যাপক ব্যবহার, সেতু এবং রাস্তার ক্ষতি এবং ট্যাঙ্ক-বিরোধী বাধা। অগাস্টো খালের উপর সেতু, আর. বেব্রজা, খ. ধ্বংসের জন্য Brzozówka প্রস্তুত করুন। কভার এলাকার কমান্ডারের বিশেষ আদেশে ধ্বংস নিজেই করা উচিত।
নির্দেশে যুদ্ধের প্রস্তুতি এবং মাঠের দুর্গের দখলের সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, কাজটি উপাদান সরবরাহ করার জন্য সেট করা হয়েছিল (জ্বালানি, গোলাবারুদ, সরঞ্জামের জন্য খুচরা যন্ত্রাংশ) (6):
7) ইউরালের সামনের প্রান্তের সমস্ত সামরিক কাঠামো অবশ্যই গ্যারিসনগুলির সম্পূর্ণ পরিপূরক দ্বারা দখল করা উচিত এবং কামান এবং মেশিনগান সরবরাহ করা উচিত। সম্মুখ লাইনে অবস্থিত কাঠামোগুলি দখল করা এবং সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসা অবশ্যই অ্যালার্ম ঘোষণার 2-3 ঘন্টা পরে এবং ইউরালের ইউনিটগুলির জন্য 45 মিনিটের পরে শেষ করতে হবে।
অ্যালার্ম ঘোষণার সাথে সাথে, গ্যারিসনগুলি সামরিক স্থাপনাগুলি দখল করে এবং যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, সামরিক প্রহরী পাঠানো হয় এবং যোগাযোগ স্থাপন করা হয়।
গুরুত্বপূর্ণ: ফ্রন্ট লাইনে ইউনিটগুলিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসা 2-3 ঘন্টার মধ্যে ঘটে, 45 মিনিটের মধ্যে সুরক্ষিত অঞ্চলের ইউনিটগুলি! কাজটি ছিল স্বল্পতম সময়ে রক্ষণাত্মক লাইন দখল করা।
অ্যালার্মে ইউনিট বাড়ানোর অনুশীলন করার জন্য প্রশিক্ষণ প্রস্থান করার পরিকল্পনা করা হয়েছিল (6):
ঙ) 15 জুন, 1941 এর আগে, সম্পাদন করুন:
1) ইউনিটের কমান্ড কর্মীদের সাথে ক্ষেত্রটিতে দুটি ভ্রমণ, পরিকল্পনা অনুসারে পরিকল্পিত এলাকায়;
2) এক বা দুটি প্রশিক্ষণ সতর্ক ইউনিটে প্রস্থান করে, সমস্ত ক্ষেত্রে তাদের যুদ্ধের প্রস্তুতির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে, ইউনিটগুলিকে রাজ্য সীমান্তের 5 কিলোমিটারের কাছাকাছি না এনে পরিকল্পনা অনুযায়ী রূপরেখার সাথে তাদের অগ্রগতি সহ।
ZapOVO সেনারা নির্দেশ মেনে চলে, কভার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। পি. ল্যাপিনের স্মৃতি থেকে (দশম সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ - জাপোভো):
জেলার অপারেশনাল নির্দেশনায় সর্বশেষ পরিবর্তনটি 14 মে মিনস্কে আমার দ্বারা গৃহীত হয়েছিল। এটি 20 মে এর মধ্যে পরিকল্পনার উন্নয়ন সম্পন্ন করার এবং ZapOVO-এর সদর দফতরে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 20 মে, আমি রিপোর্ট করেছি: "পরিকল্পনাটি প্রস্তুত, নির্বাহী নথি তৈরি করতে শুরু করার জন্য জেলা সেনাদের কমান্ডারের কাছ থেকে অনুমোদন প্রয়োজন।" 17
জ্যাপোভোর কমান্ডার, ডি. পাভলভ, পরিকল্পনাগুলি অনুমোদন করেননি, তবে, তা সত্ত্বেও, পি. ল্যাপিন লিখেছেন:
যাইহোক, এই সময়ের মধ্যে, ডিভিশন কমান্ডারদের যুদ্ধের ক্ষেত্রে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা সংক্রান্ত নিম্নলিখিত নথি ছিল:
ক) সতর্ক অবস্থায় সৈন্য সংগ্রহের পরিকল্পনা এবং সমাবেশ এলাকায় তাদের কেন্দ্রীভূত করার পদ্ধতি;
খ) সৈন্যদের যুদ্ধ এবং বস্তুগত সহায়তার জন্য একটি পরিকল্পনা;
গ) প্রতিটি বিভাগের জন্য একটি রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা প্রকল্প, ব্যাটালিয়ন পর্যন্ত এবং সহ কাজগুলি নির্দেশ করে;
ঘ) সেনাবাহিনী এবং কর্পস এবং বিভাগগুলির মধ্যে যোগাযোগের একটি চিত্র।
এই নথিগুলির উপস্থিতি সম্পূর্ণরূপে নিশ্চিত করে যে গঠনগুলি নির্ধারিত কাজগুলি পূরণ করেছে। 18
জেলাগুলি 2 জুনের মধ্যে PribOVO এবং KOVO-তে, 19 জুনের মধ্যে OdVO এবং 10 জুনের মধ্যে ZapOVO-তে তাদের কভার পরিকল্পনা তৈরি করেছে:
– PribOVO – PP নং 0030 জুন 2, 1941 (TsAMO RF, f. 16, op. 2951, d. 242, l. 1-35) 12 জুন, 1941-এ অনুমোদনের জন্য জেনারেল স্টাফদের কাছ থেকে প্রাপ্ত।
– ZapOVO – PP No. (কোন নম্বর নেই) (TsAMO RF, f. 16, op. 2951, d. 243, l. 4-34) জেলা থেকে 11 জুন, 1941-এ জেনারেল স্টাফের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷
– KOVO – PP No. (কোন নম্বর নেই) (TsAMO RF, f. 16, op. 2951, d. 262, l. 2-49) জেলা থেকে জেনারেল স্টাফের কাছে 19 জুন, 1941-এ পাঠানো হয়েছে৷
– ODVO – PP No. 00276/op 20 জুন, 1941 (TsAMO RF, f. 16, op. 2951, d. 253, l. 9-46) জেলা থেকে জেনারেল স্টাফের কাছে 20 জুন, 1941-এ পাঠানো হয়েছিল৷
নির্দেশ অনুসারে, 20-30 মে, 1941 সালের মধ্যে সমস্ত জেলা পরিকল্পনা তৈরি করার কথা ছিল। কেন এত বিলম্ব করে সেগুলি জেনারেল স্টাফের কাছে পাঠানো হয়েছিল তা স্পষ্ট নয়। কিন্তু, তা সত্ত্বেও, জেলাগুলিতে কভারেজের জন্য জেলা পরিকল্পনা ছিল। ডিভিশন পর্যন্ত প্রতিটি সেনাবাহিনীর জন্য কভার পরিকল্পনা ছিল। অর্থাৎ, তাত্ত্বিকভাবে, অ্যালার্মের ক্ষেত্রে প্রতিটি অংশ তার স্থান এবং ভূমিকা জানত, যেহেতু কাজের উপকরণগুলি নিজেরাই এবং যারা তাদের রচনা করেছিলেন তারা সেখানে ছিল। ২১-২২ জুন রাতে লাল ব্যাগগুলো খোলার নির্দেশ দেওয়া হয়। লাল ব্যাগে কী ছিল? তাদের মধ্যে, সৈন্যদের উন্নত কভার পরিকল্পনা অনুযায়ী তাদের জন্য নির্ধারিত অবস্থানগুলি দখল করার নির্দেশ দেওয়া হয়েছিল।
জেনারেল স্টাফ এবং পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের পরবর্তী নির্দেশাবলী কভার প্ল্যানের উপর মে মাসের নির্দেশাবলী উল্লেখ করে। অনুমান করা যায় তারা সক্রিয় ছিল। জেনারেল স্টাফ কেন তাদের অন্যথায় উল্লেখ করবে? এবং যদি তাই হয়, তাহলে কভার প্ল্যানগুলি মাটিতে কাজ করার জন্য একটি নির্দেশিকা।
আমি বিশেষ করে প্রতিরক্ষামূলক লাইনের গভীরতার পরিকল্পনার উপর জোর দিতে চাই। প্রতিনিয়ত নতুন নতুন দুর্গ নির্মিত হচ্ছিল। 1942 সালে ভায়াজমা অঞ্চলে দুর্গ নির্মাণের জন্য পরিচিত পরিকল্পনা রয়েছে। এই ধরনের দুর্গের কাজ কী ছিল এবং কেন সীমান্ত থেকে এত দূরে?
নতুনের প্রস্তুতি এবং পুরাতন দুর্গের অবস্থার প্রশ্নটির জন্য একটি পৃথক উত্তর প্রয়োজন। আমি এখানে এটি স্পর্শ করব না।
সুতরাং, ইউএসএসআর পশ্চিম সীমান্তে গুরুতর সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিল। জার্মানরা কীভাবে এই প্রস্তুতির প্রকৃতিকে মূল্যায়ন করেছিল? ই. ম্যানস্টেইনের মতে:
সোভিয়েত সেনা বাহিনীর মোতায়েন প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক প্রকৃতির তা নিয়ে অনেক বিতর্ক ছিল। সোভিয়েত ইউনিয়নের পশ্চিম অঞ্চলে কেন্দ্রীভূত বাহিনীর সংখ্যার উপর ভিত্তি করে এবং বিয়ালস্টক অঞ্চলে এবং লভভ অঞ্চলে উভয়ই ট্যাঙ্কের বৃহৎ জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে, কেউ সম্পূর্ণরূপে অনুমান করতে পারে - যাই হোক না কেন, হিটলার তার অনুপ্রাণিত করেছিলেন। এমনভাবে আক্রমণ করার সিদ্ধান্ত যাতে শীঘ্রই বা পরে সোভিয়েত ইউনিয়ন আক্রমণাত্মক হয়ে যায়। অন্যদিকে, 22 শে জুন সোভিয়েত বাহিনীর গ্রুপিং অদূর ভবিষ্যতে আক্রমণ চালানোর অভিপ্রায়ের পক্ষে কথা বলেনি। 19
ই. ম্যানস্টেইন সোভিয়েত অবস্থানের বৃহত্তর অগ্রগতি নোট করেছেন।
এটা বলা সত্য হবে যে সোভিয়েত সৈন্যদের মোতায়েন, যা পূর্ব পোল্যান্ড, বেসারাবিয়া এবং বাল্টিক রাজ্যগুলি দখলের সময় বৃহৎ বাহিনী মোতায়েনের মাধ্যমে শুরু হয়েছিল, "যেকোনো অনুষ্ঠানের জন্য মোতায়েন" ছিল।
22শে জুন, 1941-এ, সোভিয়েত সৈন্যরা নিঃসন্দেহে এত গভীরভাবে সমবেত ছিল যে, তাদের অবস্থানের কারণে, তারা শুধুমাত্র প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল। তবে জার্মানির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির বিকাশের উপর নির্ভর করে চিত্রটি দ্রুত পরিবর্তন হতে পারে। রেড আর্মি, যা সংখ্যাগতভাবে, কিন্তু গুণগতভাবে তার সেনাবাহিনীর গোষ্ঠীগুলির গঠনের দিক থেকে জার্মান সৈন্যদের চেয়ে উচ্চতর ছিল না, অল্প সময়ের জন্য এমনভাবে কেন্দ্রীভূত হতে পারে যে এটি আক্রমণ চালাতে সক্ষম হবে। সোভিয়েত সৈন্যদের মোতায়েন, যা 22 জুনের আগে প্রতিরক্ষার জন্য প্রস্তুতি হতে পারত, একটি লুকানো হুমকির প্রতিনিধিত্ব করেছিল। একবার সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক বা সামরিক সুযোগ পেলে তা জার্মানির জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়াবে।
অবশ্যই, 1941 সালের গ্রীষ্মে, স্ট্যালিন এখনও জার্মানির সাথে যুদ্ধ করতেন না। 20
সোভিয়েত ইউনিয়ন জার্মানির জন্য একটি "গোপন হুমকি" ছিল, ঠিক যেমন জার্মানি সোভিয়েত ইউনিয়নের জন্য ছিল। কিন্তু 1941 সালের গ্রীষ্মে, সোভিয়েত সৈন্যরা "শুধুমাত্র প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল।" জার্মান জেনারেলের উপসংহার।
 
3. "সম্পূর্ণ সতর্ক থাকুন"
আমি গোয়েন্দা বিষয়গুলি স্পর্শ করব না। তবে এখানে এটি লক্ষণীয় যে আক্রমণের প্রাক্কালে ইউএসএসআরকে বিভ্রান্ত করার জন্য জার্মানির একটি পদক্ষেপ ছিল প্রচুর পরিমাণে মিথ্যা তারিখ তৈরি করা, যা অন্যান্য দেশের রাষ্ট্রদূত এবং সামরিক অ্যাটাশেদের মাধ্যমে পাঠানো হয়েছিল। একই R. Sorge তার রিপোর্টে আক্রমণের শুরুর নাম দিয়েছেন: "ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর," "প্রায় 15 জুন," এবং আরও অনেক কিছু। তিনি জাপানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ও ওট এবং সামরিক অ্যাটাসের কাছ থেকে এই সমস্ত তথ্য শুনেছিলেন। এই তথ্যটি ছিল ইউএসএসআর-এর রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে বিভ্রান্ত করার পরিকল্পনার অংশ। তদতিরিক্ত, প্রস্তুতি প্রক্রিয়া চলাকালীন, জার্মানরা নিজেরাই ক্রমাগত সময়সীমা স্থগিত করেছিল। উদাহরণস্বরূপ, ফ্রান্সে হামলার সময় বিভিন্ন কারণে তারিখটি 37 বার পিছিয়ে দেওয়া হয়েছিল।
যখন তথ্য আসে আক্রমণের বিভিন্ন তারিখ নির্দেশ করে (এবং এই ধরনের অনেক বার্তা ছিল), তখন যা অবশিষ্ট থাকে তা হল তথ্যটি দুবার পরীক্ষা করা এবং অতিরিক্ত নিশ্চিতকরণ তথ্যের উপর ফোকাস করা (উদাহরণস্বরূপ, সামনের সারির পুনঃসূচনা, এনকেভিডির প্রতিবেদনগুলি) লঙ্ঘন সম্পর্কে সীমান্ত সেনা, কূটনৈতিক পদ্ধতি)। এমতাবস্থায়, আই. স্ট্যালিনের সুপরিচিত রেজোলিউশন "আপনার উৎস অমুকের কাছে পাঠান।"
আক্রমণের তারিখ সম্পর্কে চূড়ান্ত জার্মান সিদ্ধান্ত 10 জুন, 1941-এ নেওয়া হয়েছিল (8):
1. 22 জুনকে অপারেশন বারবারোসার ডি-ডে হিসাবে বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে।
2. এই সময়সীমা স্থগিত করা হলে, 18 জুনের পরে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।
3. 21 জুন 13.00 এ, নিম্নলিখিত দুটি সংকেতের মধ্যে একটি সৈন্যদের কাছে প্রেরণ করা হবে:
ক) ডর্টমুন্ড সংকেত। এর মানে হল যে 22 জুন পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু হবে এবং আদেশগুলি প্রকাশ্যে চালানো যেতে পারে;
খ) অল্টন সংকেত। এর মানে হল যে আক্রমণটি অন্য তারিখে স্থগিত করা হয়েছে;
4. 22 জুন, 3 ঘন্টা 30 মিনিট: স্থল বাহিনীর আক্রমণের সূচনা এবং সীমান্তের ওপারে বিমান চলাচল। যদি আবহাওয়ার পরিস্থিতি বিমান চলাচলে দেরি করে, তাহলে স্থল বাহিনী তাদের নিজস্ব আক্রমণ শুরু করবে।
সেই মুহুর্ত থেকে, জার্মান সৈন্যদের দলটি নিবিড়ভাবে গড়ে উঠতে শুরু করে। হামলার কয়েকদিন আগে সর্বশেষ স্থানান্তর করা হয়েছিল বিমান চলাচল। সোভিয়েত ভূখণ্ডে 100-150 কিলোমিটার গভীরে উড়ে যাওয়া জার্মান বিমানের দ্বারা ইউএসএসআর আকাশসীমা লঙ্ঘনের রিপোর্ট আরও ঘন ঘন হয়ে ওঠে; জার্মানি থেকে সীমান্ত লঙ্ঘনকারী নাশকতাকারী গোষ্ঠীগুলির সাথে শ্যুটআউট সম্পর্কে, যার সময় অস্ত্র এবং বহনযোগ্য ট্রান্সমিটার পাওয়া গেছে (7)।
বেশ কয়েকজন গবেষক ইঙ্গিত দিয়েছেন যে 18 জুন, বিকেলে, একটি U-2 পুনরুদ্ধার বিমান দক্ষিণ থেকে উত্তরে ZapOVO সীমান্ত বরাবর উড়েছিল। তারা জি. জাখারভের স্মৃতিকথা উল্লেখ করে (যুদ্ধের শুরুতে তিনি একজন এভিয়েশন কর্নেল ছিলেন)। তার স্মৃতিচারণ অনুসারে, U-2 ক্রু সমগ্র সীমান্তে জার্মান সৈন্যদের একটি বড় ঘনত্ব রেকর্ড করেছে। এই ধরনের একটি পুনরুদ্ধার ফ্লাইটের সত্যতা নিশ্চিত করে এমন অন্য কোন তথ্য বা নথি নেই।
22 জুন, 1941 সালের আগে ইউএসএসআর-এ কোন সামরিক-রাজনৈতিক ঘটনা ঘটেছিল?
বাল্টিক বিশেষ সামরিক জেলা
যুদ্ধের প্রস্তুতিতে ইউনিট আনার বিষয়ে PribOVO থেকে প্রচুর সংখ্যক আদেশ রয়েছে। তাই 18 জুন, 12 তম যান্ত্রিক কর্পসকে যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল। 18 জুন, 1941 তারিখে 23:00 এ, কর্পস ইউনিটগুলিকে শীতকালীন কোয়ার্টার থেকে সরে যেতে এবং মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল (15):
1. এই আদেশ প্রাপ্তির পরে, সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতিতে রাখুন।
2. যুদ্ধের সতর্কতা বাড়ানোর পরিকল্পনা অনুসারে ইউনিটগুলিকে সতর্কতায় রাখুন, তবে নিজেই অ্যালার্ম ঘোষণা করবেন না। সমস্ত কাজ দ্রুত সম্পাদন করুন, কিন্তু শব্দ ছাড়া, আতঙ্ক ও কথাবার্তা ছাড়াই, খাদ্য, জ্বালানী এবং লুব্রিকেন্ট, গোলাবারুদ এবং অন্যান্য ধরণের সামরিক-প্রযুক্তিগত সহায়তার বহনযোগ্য এবং পরিবহনযোগ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় মান রয়েছে। জীবন ও যুদ্ধের জন্য যা প্রয়োজন শুধু তাই নিয়ে যান।
3. কর্মীদের সঙ্গে প্রতিটি ইউনিট পুনরায় পূরণ করুন. অবিলম্বে ব্যবসায়িক ট্রিপ থেকে কর্মীদের প্রত্যাহার করুন এবং সমস্ত ধরণের কাজে তাদের সরিয়ে দিন।
5. মার্চ শুধুমাত্র রাতে বাহিত করা উচিত. ঘনত্বের ক্ষেত্রগুলিতে, সাবধানে নিজেকে ছদ্মবেশে রাখুন এবং সর্বাত্মক নিরাপত্তা এবং নজরদারি সংগঠিত করুন। স্লিট খনন করুন, কোম্পানি থেকে 300-400 মিটার দূরত্ব সহ একটি কোম্পানি পর্যন্ত সৈন্যদের ছড়িয়ে দিন।
7. ঘনত্ব এলাকায় অধস্তন ইউনিটের সাথে ঝামেলামুক্ত এবং দ্রুত যোগাযোগ স্থাপন করুন।
18-19 জুন রাতে, 12 তম যান্ত্রিক কর্পসকে যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল। কভার প্ল্যানে এর জন্য নির্ধারিত অঞ্চলে কর্পস কেন্দ্রীভূত ছিল।
একই 18 জুন, PribOVO সদর দপ্তর একটি নির্দেশ জারি করে জেলার সামরিক অভিযানের থিয়েটারকে প্রস্তুতির লড়াইয়ের জন্য নিয়ে আসার জন্য (19):
ক) প্রতিটি সেনাবাহিনীর সাইটে ফিল্ড গুদাম, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন, বিস্ফোরক এবং কর্মী-বিরোধী বাধাগুলি পরিকল্পনায় প্রদত্ত নির্দিষ্ট বাধা নির্মাণের জন্য সংগঠিত করার পয়েন্টগুলি নির্ধারণ করুন। 21.6.41 এর মধ্যে সংগঠিত গুদামগুলিতে নির্দিষ্ট সম্পত্তিকে কেন্দ্রীভূত করুন;
খ) মাইনফিল্ড স্থাপন করা, দলগুলির গঠন, কোথায় তাদের বরাদ্দ করা হবে এবং তাদের কাজের পরিকল্পনা নির্ধারণ করা। এসবই সীমান্ত বিভাগের কমান্ডারদের মাধ্যমে;
ই) 8 তম এবং 11 তম সেনাবাহিনীর সেনাপতি - জোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুগুলি ধ্বংস করার লক্ষ্যে: রাজ্যের সীমানা এবং সিওলিয়াই, কাউনাস, আর এর পিছনের লাইন। নেমান এই ব্রিজগুলিকে পুনরুদ্ধার করতে, তাদের প্রত্যেকের জন্য বিস্ফোরক, ধ্বংসকারী দলগুলির সংখ্যা নির্ধারণ করে এবং তাদের থেকে নিকটতম পয়েন্টগুলিতে ধ্বংস করার জন্য সমস্ত উপায়ে মনোনিবেশ করে। সেতু ধ্বংসের পরিকল্পনা সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের অনুমোদন করা উচিত। শেষ তারিখ 6/21/41।
জেলাটি মাইনফিল্ড প্রস্তুত করছে এবং সীমান্তে এবং পিছনের লাইনে প্রধান সেতুগুলি উড়িয়ে দিচ্ছে। আমি জোর দিয়ে বলি যে সময়সীমা 21 জুন নির্ধারণ করা হয়েছিল। PribOVO নং 503920/ss/ov-এর জন্য একটি কভার প্ল্যান আঁকার নির্দেশের মাধ্যমে এই সবই দেওয়া হয়েছে।
19 জুন, PribOVO সদর দপ্তর নিম্নলিখিত আদেশ জারি করেছে (20):
1. প্রতিরক্ষা লাইনের সরঞ্জাম পরিচালনা করুন।
2. মাঠে কাজ শেষ করুন। তবে শত্রু রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করলেই অগ্রসর অবস্থান গ্রহণ করুন।
ফোরফিল্ড এবং প্রধান প্রতিরক্ষামূলক অঞ্চল উভয়ই অবস্থানের দ্রুত দখল নিশ্চিত করতে, সংশ্লিষ্ট ইউনিটগুলিকে সম্পূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে।
4. সেনা কমান্ডারের পরিকল্পনা অনুযায়ী মাইনফিল্ডগুলি স্থাপন করুন যেখানে তাদের প্রতিরক্ষামূলক নির্মাণ পরিকল্পনা অনুযায়ী অবস্থিত হওয়া উচিত। শত্রুদের জন্য সম্পূর্ণ গোপনীয়তা এবং আপনার ইউনিটের নিরাপত্তার প্রতি মনোযোগ দিন। ধ্বংসস্তুপ এবং অন্যান্য অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-পার্সোনেল বাধাগুলি সেনা কমান্ডারের পরিকল্পনা অনুসারে তৈরি করা উচিত - এছাড়াও প্রতিরক্ষামূলক নির্মাণের পরিকল্পনা অনুসারে।
6. আমাদের অগ্রসরমান ইউনিটগুলিকে অবশ্যই তাদের আশ্রয় এলাকায় যেতে হবে। রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করে জার্মান বিমানের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি বিবেচনা করুন।
আমি বিশেষভাবে লক্ষ্য করব যে দ্রুত ফোরফিল্ড এবং প্রতিরক্ষামূলক অঞ্চলে দখল করার জন্য, সামরিক ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে। এটি 19শে জুনের জন্য। PribOVO সৈন্যরা কিসের জন্য প্রস্তুতি নিচ্ছিল?
পশ্চিমী বিশেষ সামরিক জেলা
এটি 13 জুন, 1941 সালের ZapOVO-এর জন্য পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের নির্দেশনা সম্পর্কে জানা যায়, কভার প্ল্যান (24) দ্বারা নির্ধারিত অঞ্চলগুলিতে ZapOVO-এর গভীর বিভাগগুলির অগ্রগতি সম্পর্কে:
1. জেলাগুলিতে সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, সমস্ত গভীর রাইফেল ডিভিশন এবং কর্পস ইউনিট সহ পদাতিক কোরের কমান্ডগুলিকে কভার প্ল্যান (NCO নির্দেশিকা নং 503859/) দ্বারা প্রদত্ত এলাকায় ক্যাম্পে আনতে হবে এসএস/ওভি)।
2. বর্ডার ডিভিশনগুলিকে যথাস্থানে রেখে দিন, তাদের নির্ধারিত এলাকায় সীমান্তে প্রত্যাহার করা, প্রয়োজনে আমার বিশেষ আদেশে এটি করা হবে।
পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের নির্দেশের জন্য জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর প্রয়োজন ছিল। আমি জোর দিয়ে বলি যে গভীর বিভাগগুলি 13শে জুন থেকে কভার প্ল্যান অনুসারে তাদের দেওয়া জায়গাগুলি দখল করতে জাপোভোভোতে সীমান্তের দিকে অগ্রসর হয়েছিল।
কিয়েভ বিশেষ সামরিক জেলা
গভীর বিভাজনও এখানে প্রত্যাহার করা শুরু করে। তবে প্রথমে, আমি 1941 সালের এপ্রিলে জেলার ভূখণ্ডে একটি কমান্ড পোস্টের প্রস্তুতি সম্পর্কে একটি নথি উদ্ধৃত করব, যার অবস্থানটি জেনারেল স্টাফের সাথে একমত হয়েছিল। KOVO মিলিটারি কাউন্সিল জেনারেল স্টাফের কাছে নোট নং A1-00209 পাঠিয়েছে, যেখানে তারা টারনোপোলের কমান্ড পোস্টের অপ্রস্তুততা এবং এর দুর্বলতা (31):
তারনোপোলে একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড পোস্ট নির্মাণের কাজ শেষ হয়নি। টারনোপোল একটি ছোট শহর যার কোনো প্রাকৃতিক আবরণ নেই এবং তাই এটি বিমান হামলার জন্য খুবই সুবিধাজনক লক্ষ্যবস্তু। এছাড়াও, আমাদের কভারিং অপারেশনের সময় শত্রুর তুলনামূলকভাবে সামান্য সাফল্যের সাথে, রাষ্ট্রীয় সীমান্তের সবচেয়ে হুমকির সম্মুখীন অংশগুলির (সোকাল - টারনোপোল 140 কিমি এবং চেরনোভিটসি - টারনোপোল 170 কিমি) এই পয়েন্টের নৈকট্য প্রতিকূলতা তৈরি করতে পারে। সৈন্যদের ক্রমাগত কমান্ড এবং নিয়ন্ত্রণের শর্ত।
বলা হয়, কভার অপারেশনের সময় শত্রু সফল হলে জেলার সেনাদের কমান্ড ও নিয়ন্ত্রণে অসুবিধা তৈরি হতে পারে। সামরিক KOVO একটি কভার অপারেশনে শত্রুর সাফল্য অনুমান করে। এর মানে, প্রথমত, গভীর প্রতিরক্ষামূলক গঠন প্রস্তুত করা হচ্ছে। দ্বিতীয়ত, জেলার সৈন্যরা জার্মান পক্ষ থেকে প্রথম সামরিক হামলার জন্য অপেক্ষা করছে। আরও, KOVO-এর সামরিক কাউন্সিল নভোগ্রাদ-ভোলিনস্কি শহরে একটি অস্থায়ী কমান্ড পোস্ট স্থাপনের প্রস্তাব করেছে যতক্ষণ না তারনোপোলের কমান্ড পোস্ট প্রস্তুত হয় (31):
এই বিবেচনার ভিত্তিতে, জেলার মিলিটারি কাউন্সিল টারনোপোলের ভূগর্ভস্থ কমান্ড পোস্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত কভারের সময়কালের জন্য নভোগ্রাদ-ভোলিনস্কিতে সেনাদের কমান্ডারের কমান্ড পোস্টটি সনাক্ত করার অনুমতির অনুরোধ করে।
মিলিটারি কাউন্সিল বিশ্বাস করে যে নভোগ্রাদ-ভোলিনস্কিতে একটি কমান্ড পোস্ট সনাক্ত করার জন্য অনুকূল পরিস্থিতির উপস্থিতি এবং সেনাবাহিনীর সাথে ভাল যোগাযোগের পথ সহ রাজ্য সীমান্তের বিপন্ন অংশগুলি থেকে এর গভীর অবস্থান যে কোনও ওঠানামার সময় সৈন্যদের নিরবচ্ছিন্ন কমান্ড এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে নিশ্চিত করবে। সামনের লাইন।
নোভোগ্রাদ-ভোলিনস্কে একটি কমান্ড পোস্ট স্থাপন করা "সামনের লাইনে কোনো ওঠানামার ক্ষেত্রে" সৈন্যদের নিরবচ্ছিন্ন কমান্ড এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। সাধারণভাবে, এটি খুবই তাৎপর্যপূর্ণ যে প্রথম পর্যায়ে শত্রুর সাফল্যের অনুমতি দেওয়া হয়, যদিও ছোট। এটি কেবল তখনই সম্ভব যখন আগ্রাসন প্রতিহত করা যায়, এবং নিজের আক্রমণের সময় নয়।
জেনারেল স্টাফ, নোটটি পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান কমান্ড পোস্টটি টারনোপোলে হওয়া উচিত। নথিতে জি. ঝুকভ উল্লেখ করেছেন: “টি. ভাতুটিন। নিম্নলিখিত বিষয়বস্তু সহ একটি কোডেড টেলিগ্রাম প্রস্তুত করুন: Tarnopol এলাকায় প্রধান চেকপয়েন্ট আছে. আমি নভোগ্রাদ-ভোলিনস্কিকে অতিরিক্ত হিসাবে আপত্তি করি না।" একই সময়ে, আমি নোট করতে চাই যে জেনারেল স্টাফ নোটে উল্লিখিত KOVO-তে শত্রুর সম্ভাব্য সাফল্যের জন্য কোনওভাবেই প্রতিক্রিয়া জানায়নি। প্রকৃতপক্ষে, KOVO সামরিক বাহিনী বিশ্বাস করে যে শত্রুরা ইউএসএসআর অঞ্চলের কিছু অংশ দখল করতে পারে। জেনারেল স্টাফ এই মন্তব্য উপেক্ষা. যেন মিলিটারি কাউন্সিল কর্তৃক কণ্ঠ দেওয়া KOVO জেনারেল স্টাফ কর্মচারীদের জন্য স্বাভাবিক এবং বোধগম্য। কেন? সম্ভবত তিনি নিজেই এটি স্বীকার করেছেন।
11 জুন, 1941-এ, কিয়েভ জেলার সামরিক কাউন্সিল নির্দেশিকা নং A1-00211 (11) জারি করেছিল, যা (11) এর জন্য একটি সেট ব্যবস্থার জন্য প্রদান করেছিল:
সীমান্ত সৈন্যদের সহায়তার জন্য বরাদ্দকৃত কভার ইউনিট এবং বিচ্ছিন্নকরণের যুদ্ধ প্রস্তুতি হ্রাস করা
নির্দেশে মেশিনগান, আর্টিলারি, অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক এবং ট্যাঙ্কগুলি লোড করা এবং সিল করা বাক্সে সংরক্ষণ করার জন্য রাইফেল কার্তুজ এবং ½ গোলাবারুদ একটি বহনযোগ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য ও রেশনের সরবরাহও করতে হবে। রান্নাঘরগুলিকে ভাল কাজের ক্রমে রাখতে এবং ভ্রমণের জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
সব ধরনের যানবাহনের জন্য জ্বালানি সরবরাহ দুটি রিফুয়েলিং হওয়া উচিত। তবে অ্যালার্মে ইউনিট বাড়ানো এবং অস্ত্র, গোলাবারুদ এবং খাবার (11) জারি করে দ্রুত নির্ধারিত স্থানগুলি দখল করার অনুশীলনের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছিল:
সম্পত্তির স্টোরেজ ইউনিটগুলিতে দ্রুত মুক্তি নিশ্চিত করা উচিত।
অ্যালার্ম প্রস্তুতির তারিখগুলি নিম্নরূপ (11):
আমি সতর্কতার প্রস্তুতির জন্য সময়সীমা নির্ধারণ করেছি: ঘোড়ায় টানা রাইফেল এবং আর্টিলারি ইউনিটের জন্য - 2 ঘন্টা; অশ্বারোহী বাহিনী, মোটর চালিত যান্ত্রিক ইউনিট এবং যান্ত্রিক কামান - 3 ঘন্টা। শীতকালে, অংশগুলি যথাক্রমে 3 এবং 4 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়। সমর্থন ইউনিটের জন্য, প্রস্তুতি 45 মিনিট।
2-3 ঘন্টার মধ্যে, সৈন্যরা, অ্যালার্ম দ্বারা উত্থাপিত, যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়। সীমান্তরক্ষীদের সহায়তার উদ্দেশ্যে সৈন্যদের 45 মিনিটের মধ্যে যুদ্ধ প্রস্তুতিতে আনা হয়।
সতর্কতায় ইউনিট বাড়ানোর অর্থ কী (11):
ক) কমান্ড এবং রেড আর্মি কর্মীদের সংখ্যায় বরাদ্দ করা হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ইউনিটটি সামরিক আইনে যাওয়ার আগে সমস্ত কাজ সম্পাদন করার ক্ষমতা। এন্টি-এয়ারক্রাফ্ট মেশিনগান এবং আর্টিলারি পূর্ব-প্রস্তুত ফায়ারিং পজিশন দখল করে এবং অবিলম্বে শত্রু বিমান এবং প্যারাট্রুপারদের উপর গুলি চালানোর জন্য প্রস্তুত।
খ) গুদাম, পার্ক এবং গ্যারেজের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
গ) প্রথম পর্বের জন্য অগ্নি সরবরাহ, জ্বালানী এবং খাদ্য পরিবহনযোগ্য সরবরাহ একটি কনভয়ে (যুদ্ধ যান); সমাবেশ পয়েন্টে ফায়ার সরবরাহের একটি বহনযোগ্য সরবরাহ হস্তান্তর করা হয়। ট্যাঙ্ক ইউনিটগুলিতে, কার্তুজ এবং শেল সহ ম্যাগাজিনগুলি যানবাহনে রাখা হয়।
যন্ত্রাংশ উত্তোলন স্বয়ংক্রিয় (11) পর্যন্ত অনুশীলন করা আবশ্যক:
অ্যালার্মে ইউনিটগুলি উত্থাপন করা এবং সমাবেশ পয়েন্টে তাদের প্রস্থানকে স্বয়ংক্রিয়ভাবে আনতে হবে, যার জন্য ইউনিটের সম্পূর্ণ অভ্যন্তরীণ রুটিন পরিষ্কারভাবে স্থাপন করা, কাজ করা এবং কমান্ড কর্মীদের জন্য সতর্কতা পরিষেবা পরীক্ষা করা বিশেষভাবে প্রয়োজন।
13 জুন, নির্দেশিকা নং 504205 পিপলস কমিশনারিয়েট অফ ডিফেন্স থেকে KOVO-তে এসেছিল সীমান্তে গভীর বিভাজনের অগ্রগতি (পাশাপাশি ZapOVO-তে) এবং তাদের প্রতিষ্ঠিত এলাকায় দখল (12):
জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, 1 জুলাই, 1941 এর মধ্যে, সংযুক্ত মানচিত্র অনুসারে, সমস্ত গভীর বিভাগ এবং কর্পস ইউনিট সহ কর্পস ডিরেক্টরেটগুলিকে রাজ্য সীমান্তের কাছাকাছি নতুন ক্যাম্পে স্থানান্তরিত করা উচিত।
বর্ডার ডিভিশনগুলিকে যথাস্থানে রেখে দিন, মনে রাখবেন যে রাষ্ট্রীয় সীমান্তে তাদের প্রত্যাহার, প্রয়োজনে, কেবলমাত্র আমার বিশেষ আদেশে করা যেতে পারে।
সৈন্যদের গতিবিধি সম্পূর্ণ গোপন রাখতে হবে।
কৌশলগত অনুশীলনের সময়, রাতে মার্চটি করা উচিত।
সৈন্যদের সাথে, অগ্নি সরবরাহ এবং জ্বালানী এবং লুব্রিকেন্টের সমস্ত পরিবহনযোগ্য মজুদ প্রত্যাহার করুন। শীতকালীন কোয়ার্টার পাহারা দিতে, কঠোরভাবে প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সামরিক কর্মী রাখুন, বেশিরভাগই স্বাস্থ্যগত কারণে প্রচারের জন্য অযোগ্য।
পরিবার নিয়ে যাবেন না।
প্রকৃতপক্ষে, একটি প্রস্থান ছিল (শীতকালীন কোয়ার্টার থেকে) এবং যুদ্ধ ইউনিটগুলি প্রয়োজনীয় সমস্ত উপাদান সহ তাদের অবস্থান দখল করেছিল। কিয়েভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টে, গোলাবারুদ এবং জ্বালানী এবং লুব্রিকেন্টের প্রয়োজনীয় সরবরাহ সহ শীতকালীন কোয়ার্টার থেকে বিভাগগুলির চলাচল 13 জুন, 1941 সালের পরে শুরু হয়েছিল।
নৌবাহিনী
20 জুন, বাল্টিক ফ্লিটের কমান্ডার, ভাইস অ্যাডমিরাল ট্রিবিটস, LVO (লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট) এবং PribOVO-এর কমান্ডারদের জানান যে তিনি 19 জুন থেকে যুদ্ধের প্রস্তুতি নং 2 (22) এ নৌবহরের জাহাজগুলিকে রেখেছিলেন। :
19 জুন, 1941 সাল থেকে, রেড ব্যানার বাল্টিক ফ্লিটের ইউনিটগুলিকে 2 নং পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছে, কমান্ড পোস্ট মোতায়েন করা হয়েছে এবং ফিনল্যান্ড উপসাগর এবং ইরবে স্ট্রেইটের মুখে টহল পরিষেবা জোরদার করা হয়েছে। .
ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধজাহাজ জুন 1941
এভিয়েশন এবং এয়ারফিল্ড
19 জুন, 1941 তারিখের পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স L/g 0042-এর আদেশে বলা হয়েছে যে 19 জুন পর্যন্ত, এয়ারফিল্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাগুলিকে ছদ্মবেশী করার জন্য কিছুই করা হয়নি। এর মানে অনুরূপ আদেশ ছিল. (13):
বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিকে ছদ্মবেশী করার জন্য এখনও উল্লেখযোগ্য কিছু করা হয়নি।
এয়ারফিল্ড ক্ষেত্রগুলি সমস্ত বপন করা হয় না, ভূখণ্ডের রঙের সাথে মেলে রানওয়েগুলি আঁকা হয় না, এবং এয়ারফিল্ডের বিল্ডিংগুলি, উজ্জ্বল রঙের সাথে তীক্ষ্ণভাবে দাঁড়িয়ে, দশ কিলোমিটার পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করে।
ছদ্মবেশের সম্পূর্ণ অভাব এবং মুখোশমুক্ত চিহ্ন এবং সংকেত ব্যবহার করে বিমানক্ষেত্রের পরিষেবাগুলির দুর্বল সংগঠনের সাথে বিমানের ভিড় এবং রৈখিক বিন্যাস এয়ারফিল্ডকে সম্পূর্ণরূপে মুখোশ খুলে দেয়।
আর্টিলারি এবং যান্ত্রিক ইউনিটগুলি ছদ্মবেশ সম্পর্কে একই রকম অসাবধানতা দেখায়: তাদের পার্কগুলির ভিড় এবং রৈখিক বিন্যাস শুধুমাত্র চমৎকার পর্যবেক্ষণের বস্তুই দেয় না, তবে বাতাস থেকে আঘাত করার জন্য সুবিধাজনক লক্ষ্যগুলিও দেয়।
গুদাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিকে ছদ্মবেশ দেওয়ার জন্য কিছুই করা হয়নি।
আমি আপনাকে মনে করিয়ে দিই যে 12 তম যান্ত্রিক কর্পসকে যুদ্ধের প্রস্তুতিতে রাখার আদেশের জন্য ঘনত্বের এলাকায় এর ছদ্মবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এটি পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স (13) এর আদেশ দ্বারা অনুসরণ করা হয়েছিল:
1. 1.7.41 তারিখের মধ্যে, আশেপাশের এলাকার রঙের সাথে মেলে ঘাস দিয়ে সমস্ত এয়ারফিল্ড বপন করুন, রানওয়ে রঙ করুন এবং আশেপাশের পটভূমির সাথে সামঞ্জস্য রেখে সমগ্র এয়ারফিল্ডের পরিবেশ অনুকরণ করুন৷
3. বিমানের রৈখিক এবং ভিড়ের ব্যবস্থা কঠোরভাবে নিষিদ্ধ; বিমানের বিচ্ছুরিত এবং ছদ্মবেশী অবস্থান বাতাস থেকে তাদের সম্পূর্ণ অদৃশ্যতা নিশ্চিত করে।
4. 5.7 এর মধ্যে সংগঠিত করুন। বর্ডার স্ট্রিপের 500 কিলোমিটারের প্রতিটি এভিয়েশন বেসিং এলাকায় 8 - 10টি মিথ্যা এয়ারফিল্ড রয়েছে, তাদের প্রতিটিতে 40 - 50টি বিমান মক-আপ দিয়ে সজ্জিত করা হয়েছে।
7. দায়িত্বপ্রাপ্তদের দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে বায়ু থেকে বিমানক্ষেত্র, গুদাম, যুদ্ধ এবং পরিবহন যানবাহনের ছদ্মবেশ পরীক্ষা করুন। জেলা সদরের কমান্ডার ও ছবি তোলা। তাদের দ্বারা আবিষ্কৃত সমস্ত ত্রুটি অবিলম্বে সংশোধন করা উচিত.
স্থল বস্তুর ছদ্মবেশে ত্রুটিগুলি অবিলম্বে দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল।
ZapOVO এয়ার ডিভিশন এবং রেজিমেন্টগুলি নিম্নলিখিত টেলিগ্রামগুলি পেয়েছে (21):
এয়ার ফোর্স কমান্ডার সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতি নিতে, প্রয়োজনীয় পরিমাণে গোলাবারুদ সরবরাহ করতে, এয়ারফিল্ড, ম্যাটেরিয়াল এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 6/21/41 তারিখে মৃত্যুদন্ডের রিপোর্ট, আমি 6/21/41 পুনরাবৃত্তি করছি। 18:00 এর মধ্যে।
এনকেভিডি বর্ডার ট্রুপস
20 জুন, বেলারুশিয়ান সীমান্ত পোস্টগুলি 20 জুন থেকে 30 জুন পর্যন্ত সীমান্ত রক্ষার ব্যবস্থা জোরদার করেছিল। বিশেষ করে, এটি আদেশ করা হয়েছিল (10):
1. জুন 30, 1941 পর্যন্ত, কর্মীদের সাথে নির্ধারিত প্রশিক্ষণ পরিচালনা করা উচিত নয়।
2. প্রশিক্ষণ ফাঁড়িতে প্রশিক্ষণ শিবিরে থাকা কর্মীদের অবিলম্বে লাইন ফাঁড়িতে ফিরে যেতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে ডাকা হবে না।
4. 30 জুন, 1941 পর্যন্ত কর্মীদের কোন দিন ছুটি দেওয়া হবে না।
5. রাতে সীমান্ত টহল (23.00 থেকে 5.00 পর্যন্ত) প্রত্যেকে তিনজনের একটি সংমিশ্রণে পাঠানো উচিত। সমস্ত হালকা মেশিনগানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলিতে নাইট স্কোয়াডে ব্যবহার করা উচিত।
7. ডিউটির জন্য লোকের সংখ্যা গণনা করুন যাতে 23.00 থেকে 5.00 পর্যন্ত সমস্ত লোক সীমান্তে কাজ করে, 23.00 এবং সেন্ট্রি গার্ডদের মধ্যে যারা টহল থেকে ফিরে আসে তাদের বাদ দিয়ে।
11. বর্ডার গার্ডদের সীমানা রেখা থেকে 300 মিটারের কাছাকাছি থাকা উচিত নয়।
20 জুন থেকে 30 জুন পর্যন্ত, সীমান্ত পোস্টগুলি সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল। বিশেষ করে আকর্ষণীয় হল সেই ধারা যা আদেশ দিয়েছে যে "23.00 থেকে 5.00 পর্যন্ত সমস্ত লোককে সীমান্তে পরিবেশন করতে হবে।" একটি রাতের আক্রমণ পরিষ্কারভাবে প্রত্যাশিত ছিল।
সীমান্ত সেনাদের কমান্ডিং স্টাফদের পরিবারগুলিকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। রেড আর্মির কিছু ইউনিটের পরিবারের সদস্যদের প্রিবোভোতে সরিয়ে নেওয়া হয়েছিল - অভ্যন্তরীণ বিষয়ক ডেপুটি পিপলস কমিসার, লেফটেন্যান্ট জেনারেল মাসলেনিকভ - 9-এর স্মারকলিপি।
প্রকৃতপক্ষে, সমগ্র পশ্চিম ফ্রন্টে, স্থল বাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির জন্য আনা হয়েছিল। নথিগুলি এই সম্পর্কে সরাসরি কথা বলে। আপনি কি জন্য প্রস্তুত ছিল?
কিছু গবেষক বিশ্বাস করেন যে 18 জুন, জেনারেল স্টাফের কাছ থেকে একটি টেলিগ্রাম জেলাগুলিতে যুদ্ধের প্রস্তুতিতে সৈন্য রাখার বিষয়ে পাঠানো হয়েছিল। এই নথি এখনও পাওয়া যায়নি. যাইহোক, এর অস্তিত্ব দ্বারা নির্দেশিত হয়:
- জেনারেল ডি. পাভলভের অনুসন্ধানী ফাইল থেকে এটির একটি লিঙ্ক রয়েছে (আমি নীচে এই সমস্যাটিতে ফিরে আসব);
- 18-19 জুন থেকে, PribOVO ইউনিটগুলিকে সতর্ক করা শুরু হয়েছিল এবং 21 জুন, 1941 তারিখের প্রস্তুতির সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল।
PribOVO-এর কমান্ডার কি তার নিজের উদ্যোগে, জেলা সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে রাখতে পারে? তাছাড়া, PribOVO কভার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের একটি থিয়েটার (সামরিক অভিযানের থিয়েটার), মাইন ব্রিজ এবং মাইনফিল্ড তৈরি করতে শুরু করে। ব্যতিক্রমী স্বাধীনতা জেলা কমান্ডার! এটা কিভাবে ব্যাখ্যা করবেন?
আমি জি ঝুকভের মতামত উদ্ধৃত করতে চাই। 1969 সালে, তার "স্মৃতি এবং প্রতিফলন" প্রকাশিত হয়েছিল। কিন্তু কয়েক বছর পরে, মার্শালের স্মৃতিকথার কিছু খসড়া সংস্করণ প্রকাশিত হয়েছিল। জি ঝুকভের খসড়া স্মৃতি থেকে:
তিমোশেঙ্কো এবং ঝুকভের ব্যক্তিত্বের শীর্ষ সামরিক নেতৃত্ব কি আগে থেকেই যুদ্ধের কাঠামোতে কভারিং সৈন্য মোতায়েন করতে পারে এবং জার্মান সৈন্যদের ব্যাপক আক্রমণ প্রতিহত করতে সক্ষম এবং প্রধান গোষ্ঠীগুলির সংহতকরণ, ঘনত্ব এবং স্থাপনা নিশ্চিত করতে সক্ষম সমস্ত কৌশলগত দিকগুলিতে সৈন্য দল তৈরি করতে পারে? অস্ত্রধারী বাহিনী?
পলিটব্যুরো এবং ব্যক্তিগতভাবে স্ট্যালিনের অনুমতি ছাড়া কেউ এটি করতে পারেনি। আপনি জানেন যে, আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক বিষয়, এবং বিশেষত অপারেশনাল এবং কৌশলগত গুরুত্বের বিষয়গুলি পলিটব্যুরোতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এমনকি এখন সেগুলি পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নেওয়া হয়। 21
উপস্থাপিত নথি অনুযায়ী, জেলার সেনা, সীমান্তরক্ষী বাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধ প্রস্তুতিতে আনা হচ্ছে। আমরা জি. ঝুকভের সাথে একমত হতে পারি যে এটি শুধুমাত্র দেশের রাজনৈতিক নেতৃত্বের ইনপুট দিয়েই সম্ভব।
 
4. যুদ্ধের আগের দিন
এফ. হালদারের ডায়েরি অনুসারে, ভি. মোলোটভ 18 জুন এ. হিটলারের সাথে একটি বৈঠকের জন্য বলেছিলেন:
20 জুন, 1941।
মিঃ মোলোটভ 18.6 চেয়েছিলেন। ফুহরারের সাথে কথা বলুন। 22
এটি 18 ই জুন আবার হাজির। এটি সম্ভবত কোন কাকতালীয় নয় যে 18 জুন সোভিয়েত পক্ষ জরুরীভাবে একটি সভা চেয়েছিল। এই সময়ের মধ্যে: ইউএসএসআর সীমান্তে জার্মান সেনাদের স্থানান্তর আবার শুরু হয়েছিল। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর গোয়েন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জার্মান পক্ষ বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এটি ছিল কূটনৈতিক কৌশলগুলির একটি মাত্র। পূর্বে, জার্মানি 13 জুনের বিখ্যাত TASS বার্তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেখায়নি (যেখানে ইউএসএসআর কথিত আসন্ন জার্মান-সোভিয়েত যুদ্ধের গুজবকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছিল, যার ফলে জার্মানিকে তাদের খণ্ডন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল)। আক্রমণের ঠিক আগে, জার্মানরা সোভিয়েত পক্ষের সাথে কোনও যোগাযোগ এড়াতে পছন্দ করেছিল, এর বিবৃতিতে প্রতিক্রিয়া জানানো সহ। পিপলস কমিসার ফর ফরেন অ্যাফেয়ার্স ভি. মোলোটভ সোভিয়েত নেতৃত্বের উদ্দেশ্যগুলি নিম্নরূপ ব্যাখ্যা করেছেন:
যুদ্ধ শুরুর এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ আগে, একটি TASS রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে জার্মানরা আমাদের বিরুদ্ধে কিছু করছে না, আমরা স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছি... এবং এটি বোকামি নয়, এটি তাই কথা বলুন, সমস্যাটির স্পষ্টীকরণের জন্য চাপ দেওয়ার একটি প্রচেষ্টা। এবং সত্য যে তারা এতে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছিল তা কেবল বলেছিল যে তারা আমাদের প্রতি একটি মিথ্যা লাইন অনুসরণ করছে... এই পদক্ষেপটি নির্দেশিত, নির্দেশিত এবং ন্যায়সঙ্গত ছিল যাতে জার্মানদের তাদের আক্রমণকে ন্যায্যতা দেওয়ার জন্য কোনও কারণ না দেয়।
আমাদের আর কোন উপায় ছিল না... শেষ অবলম্বন হিসাবে TASS বার্তার প্রয়োজন ছিল... এবং দেখা গেল যে 22 জুন, হিটলার পুরো বিশ্বের সামনে আগ্রাসী হয়ে উঠলেন। এবং আমাদের মিত্র ছিল। 23
ভি. মোলোটভের মতে, ইউএসএসআর তার রাজনৈতিক বিবৃতি দিয়ে ভবিষ্যতের যুদ্ধে নিজের জন্য আরও সুবিধাজনক কূটনৈতিক আন্তর্জাতিক অবস্থান তৈরি করে। এবং এখানে জার্মানিকে সামরিক প্রস্তুতির জন্য জার্মানিকে অভিযুক্ত করার একক কারণ না দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। অতএব, ইউএসএসআর জার্মানদের উসকানি না দেওয়ার চেষ্টা করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল।
জার্মান রাজনৈতিক নেতৃত্ব সোভিয়েত বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়নি এবং একই সাথে সোভিয়েত ইউনিয়নের সীমান্তে সৈন্যদের নিবিড় স্থানান্তর করেছে। এই পরিস্থিতিতে ইউএসএসআর-এর সিদ্ধান্ত ছিল প্রস্তুতির লড়াইয়ের জন্য পশ্চিমের জেলাগুলিতে সৈন্য আনা (তাদের 18 তারিখে আনা শুরু হয়েছিল)।
1. এল. বেরিয়া পিপলস কমিসার অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স 2. 1941 সাল থেকে এন. ভোজনেসেনস্কি পিপলস কমিসারদের 1ম ডেপুটি কাউন্সিল 3. এল. মেহলিস ডেপুটি পিপলস কমিসার অফ ডিফেন্স
21শে জুন, ভি. মোলোটভ ভি. শুলেনবার্গকে ডেকে পাঠান এবং জার্মান বিমান দ্বারা ইউএসএসআর-এর রাষ্ট্রীয় সীমান্তের নিয়মতান্ত্রিক লঙ্ঘন সম্পর্কিত বিবৃতির একটি অনুলিপি হস্তান্তর করেন। এই বিষয়ে এফ. শুলেনবার্গ বলেছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না। পরবর্তী (23):
তারপর কমরেড মোলোটভ শুলেনবার্গকে বলেন যে তিনি তাকে সোভিয়েত-জার্মান সম্পর্কের সাধারণ পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করতে চান। কমরেড মোলোটভ শুলেনবার্গকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, সম্প্রতি জার্মান দূতাবাসের বেশ কয়েকজন কর্মচারী এবং তাদের স্ত্রীরা মস্কো ছেড়ে চলে গেছে, ইউএসএসআর এবং জার্মানির মধ্যে আসন্ন যুদ্ধের গুজব ক্রমশ তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে শান্তিপ্রিয় TASS বার্তা। 13 জুন জার্মানিতে প্রকাশিত হয়নি, ইউএসএসআর-এর প্রতি জার্মানির অসন্তোষ কি, যদি থাকে? কমরেড মোলোটভ শুলেনবার্গকে জিজ্ঞাসা করেন যে তিনি এই ঘটনার জন্য একটি ব্যাখ্যা দিতে পারেন কিনা।
জার্মান-সোভিয়েত সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন জমেছে, কিন্তু এফ. শুলেনবার্গ সেগুলি ব্যাখ্যা করতে পারেন না, এই কারণে যে বার্লিন তাকে অবহিত করে না।
ভি. শুলেনবার্গ ভি. মোলোটভের বক্তব্য বার্লিনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জার্মান পক্ষ সোভিয়েত পক্ষের সাথে রাজনৈতিক বিবৃতি এবং যোগাযোগ এড়িয়ে চলতে থাকে। যা সাহায্য করতে পারেনি কিন্তু উদ্বেগজনক হতে পারে।
এই কথোপকথনটিকে জার্মানির অবস্থান স্পষ্ট করার জন্য একটি কূটনৈতিক কৌশল হিসাবে বর্ণনা করা যেতে পারে।
সেই কঠিন আন্তর্জাতিক পরিস্থিতিতে, ইউএসএসআর পরিস্থিতি যতদূর অনুমতি দিয়েছে তার খেলা খেলেছে। ভি. মোলোটভ এবং জি. দিমিত্রভ (1935-1943 সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের নেতা) এর মধ্যে যে কথোপকথনটি 21 জুন, 1941 সালে হয়েছিল তা এখানে খুব ইঙ্গিতপূর্ণ।
- চংকিং থেকে ইয়ানান (মাও সে-তুং-এর কাছে) ঝো এন-লাই থেকে একটি টেলিগ্রামে, এটি অন্যান্য বিষয়গুলির মধ্যে ইঙ্গিত দেয় যে চিয়াং কাই-শেক একগুঁয়েভাবে ঘোষণা করেছেন যে জার্মানি ইউএসএসআর আক্রমণ করবে, এবং এমনকি একটি তারিখও নির্ধারণ করে – 06.21 .41!
- আসন্ন আক্রমণ সম্পর্কে গুজব চারদিক থেকে বৃদ্ধি পাচ্ছে।
- আমাদের সতর্ক থাকতে হবে...
- আমি আজ সকালে মলোটভকে ফোন করেছি। তিনি জোসের সাথে কথা বলতে বললেন। ভিসারিওনোভিচ পরিস্থিতি এবং কমিউনিস্ট পার্টিগুলির জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী সম্পর্কে।
- মোল।: “পরিস্থিতি অস্পষ্ট। একটা বড় খেলা চলছে। সবকিছু আমাদের উপর নির্ভর করে না। আমি I.V এর সাথে কথা বলব। যদি বিশেষ কিছু থাকে, আমি আপনাকে কল করব!" 24
ভি. মোলোটভ উল্লেখ করেছেন এই "বড় খেলা" কি? এবং তিনি আই. স্ট্যালিনের সাথে এই বিষয়ে কথা বলার প্রতিশ্রুতি দেন। সোভিয়েত নেতৃত্ব আসন্ন যুদ্ধ দেখেছিল। আমি সামরিক নির্দেশ ও আদেশ থেকে পশ্চিমের জেলাগুলিতে এগিয়ে যাই।
একই দিনে, 21শে জুন, আই. স্ট্যালিনের সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছিল। এটি ছিল ভি. মোলোটভ যিনি প্রথম গৃহীত হয়েছিল (18:27 এ)। কিন্তু 19:05 থেকে 20:15 পর্যন্ত তারা নৌবাহিনীর পিপলস কমিসার এন. কুজনেটসভ এবং পিপলস কমিসার অফ ডিফেন্স এস. টিমোশেঙ্কো গ্রহণ করেছিলেন। তারপর, 20:50 থেকে 22:20 পর্যন্ত, পিপলস কমিসার অফ ডিফেন্স এস. টিমোশেঙ্কো এবং চিফ অফ দ্য জেনারেল স্টাফ জি. ঝুকভকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
21শে জুন, 1941 এর জন্য স্ট্যালিন কর্তৃক গৃহীত ব্যক্তিদের লগ থেকে নির্যাস:
1ম টি
2. ভোরোন্টসভ - 19.05-23.00
3. টি বেরিয়া - 19.05-23.00
4. ভোজনেসেনস্কি - 19.05-20.15
5. মালেনকভ - 19.05-22.20
6. টি কুজনেটসভ - 19.05-20.15
7. টিমোশেঙ্কো - 19.05-20.15
8. সাফোনভ - 19.05-20.15
9. টিমোশেঙ্কো - 20.50-22.20
10. টি ঝুকভ - 20.50-22.20
11. টি বুডয়নি - 20.50-22.20
12. টি মেহলিস - 21.55-22.20
13. টি. বেরিয়া - 22.40-23.00
শেষ বাকি আছে – 23.00
আই. স্টালিনের সাথে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে আমরা জানি না, তবে এমন নথি রয়েছে যা সেনাদের কাছে পাঠানো হয়েছিল। 21-22 জুন রাতে, নির্দেশিকা নং 1 (16) পশ্চিমের জেলাগুলিতে পাঠানো হয়েছিল:
আমি অবিলম্বে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের আদেশ প্রেরণ করছি:
1. জুন 22 - 23, 1941 এর সময়, LVO, PribOVO, ZAPOVO, KOVO, OdVO ফ্রন্টে জার্মানদের দ্বারা একটি আশ্চর্য আক্রমণ সম্ভব। উসকানিমূলক কর্ম দিয়ে আক্রমণ শুরু হতে পারে।
2. আমাদের সৈন্যদের কাজ এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার করা নয় যা বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।
একই সময়ে, লেনিনগ্রাদ, বাল্টিক, ওয়েস্টার্ন, কিইভ এবং ওডেসা সামরিক জেলার সৈন্যরা জার্মান বা তাদের মিত্রদের সম্ভাব্য আশ্চর্য আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকা উচিত।
আদেশে পূর্ণ যুদ্ধ প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যে 18-19 জুন, ইউনিটগুলি যুদ্ধের প্রস্তুতিতে বাড়ানো হয়েছিল (নথি অনুসারে, বাল্টিক বিশেষ সামরিক জেলার অন্তত অংশ)। তাই, পিপলস কমিশনারিয়েট সমস্ত সীমান্ত জেলাকে না আনতে, তবে সতর্ক থাকার নির্দেশ দেয়। এটি এমন একটি যুদ্ধ প্রস্তুতির অবস্থায় যে সৈন্যরা দ্রুত সুরক্ষিত এলাকা দখল করতে পারে এবং আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত হতে পারে।
ZapOVO 3য়, 4র্থ এবং 10 তম সেনাবাহিনীকে আদেশ দেয় (16):
ক) 22শে জুন, 1941-এর রাতে গোপনে রাজ্য সীমান্তে সুরক্ষিত এলাকার ফায়ারিং পয়েন্ট দখল করে;
খ) 22শে জুন, 1941 ভোর হওয়ার আগে, সামরিক বিমান চলাচল সহ সমস্ত বিমান চলাচলকে ফিল্ড এয়ারফিল্ডে ছড়িয়ে দিন, সাবধানে এটিকে ছদ্মবেশ করুন;
ঘ) নির্ধারিত কর্মীদের অতিরিক্ত বৃদ্ধি ছাড়াই প্রস্তুতির লড়াইয়ের জন্য বিমান প্রতিরক্ষা আনুন। শহর এবং বস্তুকে অন্ধকার করার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত করুন;
e) বিশেষ আদেশ ব্যতীত অন্য কোন কার্যক্রম পরিচালনা করবেন না।
নির্দেশে নিম্নলিখিত নোটগুলি রয়েছে: "22 জুন, 1941 01:45 এ প্রাপ্ত," "22 জুন, 1941 তারিখে 02:25 - 02:35 এ পাঠানো হয়েছে।" অর্থাৎ, নির্দেশ নং 1 ZapOVO এ 01:45 এ পৌঁছেছে। তারপর তাকে জেলার সেনাবাহিনীতে পাঠানো হয়। এটা জানা যায় যে ইউআর-এর জন্য প্রশিক্ষণের সময় 45 মিনিট।
একই নির্দেশ এসেছে KOVO-তেও। M. Purkaev (KOVO-এর প্রাক্তন চিফ অফ স্টাফ) লিখেছেন যে:
22শে জুন 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, জেলা সৈন্যদের কমান্ডার জেনারেল স্টাফের কাছ থেকে একটি আদেশ পেয়েছিলেন, যেখানে জার্মানরা রাজ্যের সীমান্ত অতিক্রম করার ক্ষেত্রে সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দাবি করেছিল, তাদের সমস্ত শক্তি এবং উপায়ে প্রতিহত করা উচিত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমানা অতিক্রম করা উচিত নয়... 26
পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের নির্দেশিকা নং 1 জেনারেল স্টাফের অপারেশনাল ম্যানেজমেন্টের এনক্রিপশন বিভাগ থেকে জেনারেল স্টাফের যোগাযোগ কেন্দ্রে 22 জুন, 1941 তারিখে 00:30 এ পাঠানো হয়েছিল।
একটি প্রশ্ন আছে: এস. টিমোশেঙ্কো কেন সৈন্যদের নির্দেশ পাঠাতে এত সময় নিলেন? পিপলস কমিসার এন. কুজনেটসভের সাথে, তিনি 20:15 এ প্রথমবারের মতো আই. স্ট্যালিনকে ছেড়ে যান (কুজনেটসভ আর আসেননি, এটি অনুমান করা যেতে পারে যে সাধারণ সামরিক সিদ্ধান্ত সেনাবাহিনী এবং নৌবাহিনীর সাথে একমত হয়েছিল)। দ্বিতীয়বার এস. টিমোশেঙ্কো 22:20 এ জি. ঝুকভের সাথে স্ট্যালিনকে ছেড়ে যান, এবং জেনারেল স্টাফ যোগাযোগ কেন্দ্র 00:30-এ নির্দেশনা পেয়েছিলেন, নির্দেশটি ZapOVO সদর দফতরে 01:45 এ পৌঁছেছিল (সময়ের পার্থক্যটি বড়)।
1. জি. ম্যালেনকভ, কেন্দ্রীয় কমিটির পার্সোনেল ডিরেক্টরেটের প্রধান 2. বি. বুডয়নি, হেডকোয়ার্টার্সের রিজার্ভ আর্মির গ্রুপ অফ ফোর্সের কমান্ডার 3. কে. ভোরোশিলভ জুলাই-আগস্ট 1941, উত্তর-পশ্চিম ফ্রন্টের কমান্ডার
প্রকৃতপক্ষে, 22শে জুন দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত জেলাগুলিতে সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি এবং দখলের সীমান্ত দুর্গ দখলের বিষয়ে নির্দেশিকা নং 1 গৃহীত হয়েছিল। যদি আমরা বিবেচনা করি যে 18-20 জুন যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে, তাহলে নির্দেশিকা নং 1 হল প্রস্তুতি প্রক্রিয়ার যৌক্তিক উপসংহার। এবং কাজটি নির্দেশনায় রূপরেখা দেওয়া হয়েছে: "জার্মানদের কাছ থেকে সম্ভাব্য আশ্চর্য আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকুন।" সর্বোপরি, গভীর বিভাগ সহ পূর্বে সৈন্যদের রাজ্য সীমান্তে তাদের নির্ধারিত এলাকায় প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু তাদের সীমান্ত দুর্গ দখল করার অনুমতি দেওয়া হয়নি। এখন শেষ প্রাক-যুদ্ধ নির্দেশনা আমাদেরকে দুর্গ দখল করতে এবং সামরিক আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
২২শে জুন রাতে নৌবাহিনীকেও ১ নম্বর সতর্কতায় রাখা হয়েছিল। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 19 জুন তাকে যুদ্ধের প্রস্তুতি নং 2-এ রাখা হয়েছিল। সেনাবাহিনী এবং নৌবাহিনীতে প্রস্তুতিমূলক কর্মের একটি নির্দিষ্ট সমন্বয় রয়েছে। নৌবাহিনীর পিপলস কমিসার তার নিজের উদ্যোগে নৌবহরটিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনতে পারেনি, ঠিক যেমন PribOVO-এর কমান্ডার তার নিজের উদ্যোগে প্রস্তুতির লড়াইয়ের জন্য জেলা বিভাগগুলিকে আনতে পারেননি। এই প্রক্রিয়াটি সামরিক-রাজনৈতিক কর্মের সাধারণ রূপরেখায় বোঝা যায়।
সামরিক জেলাগুলি কীভাবে নির্দেশাবলী প্রয়োগ করেছে এবং পশ্চিম সীমান্ত বিভাগ, আর্টিলারি এবং বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচলের প্রস্তুতির মাত্রা কতটা তা নিয়ে প্রশ্ন উন্মুক্ত রয়েছে। এটি ইতিমধ্যেই দেখায় যে কীভাবে কেন্দ্রের নির্দেশগুলি স্থানীয়ভাবে কার্যকর করা হয়েছিল। যুদ্ধের পরে, এই সমস্যাটি কর্নেল জেনারেল এ. পোকরভস্কির কমিশন (পরবর্তী অধ্যায়) দ্বারা নেওয়া হয়েছিল।
এবং শেষ নথি - 21 জুন, জি ম্যালেনকভ ফ্রন্টের সংগঠন এবং কমান্ডারদের নিয়োগের বিষয়ে একটি খসড়া সংকলন করেছিলেন (14)। লড়াই এখনও শুরু হয়নি, তবে ফ্রন্টগুলি ইতিমধ্যে সংগঠিত হচ্ছে এবং কমান্ডার নিয়োগ করা হচ্ছে। এটি একটি খসড়া, তবে নথির সারমর্ম ইঙ্গিত দেয় যে রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ধারণা করা যায় উচ্চ রাজনৈতিক পর্যায়ে যুদ্ধের প্রস্তুতি চলছিল।
যুদ্ধের আগে সামরিক-রাজনৈতিক ঘটনাবলীর অর্থ কী ছিল?
এটি যোগ করার মতো যে সমস্ত নির্দেশাবলী এবং আদেশের মধ্য দিয়ে চলমান লাল থ্রেডটি "উস্কানির কাছে আত্মসমর্পণ না করা" এবং কোনও ক্ষেত্রেই নিজেকে উস্কে দেওয়া নয়। জার্মানিকে "বিশুদ্ধ" আগ্রাসী হিসাবে বিশ্বের সামনে উপস্থিত হতে হয়েছিল এবং ইউএসএসআর মিত্রদের পেয়েছিল এবং হিটলার বিরোধী জোটের অন্যতম অংশগ্রহণকারী হয়ে উঠেছিল। যুদ্ধের প্রাক্কালে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন ও জটিলতা একটি পৃথক গুরুতর বিষয়।
 
5. যুদ্ধের প্রথম দিন - ঝুকভের পরিকল্পনা!
যুদ্ধ প্রস্তুত করা হচ্ছে, জি ঝুকভ সহ সমস্ত স্মৃতিচারণকারী, যুদ্ধের কাছাকাছি আসার কথা বলছেন। রেড আর্মির জেনারেল স্টাফ কী প্রস্তুতি নিচ্ছিল?
আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে ইউএসএসআর সরকার কর্তৃক অনুমোদিত বাহিনীগুলির কৌশলগত মোতায়েনের নীতি অনুসারে, যুদ্ধের প্রথম পর্যায়ে জেলা সৈন্যদের সংহতকরণ এবং ঘনত্বের জন্য কভার (প্রতিরক্ষামূলক পদক্ষেপ) সরবরাহ করা হয়েছিল। সংহতকরণ এবং ঘনত্ব 20-30 দিনের মধ্যে হওয়া উচিত। এই সময়ের মধ্যে, "কিছু শত্রু সাফল্য" অনুমোদিত হয়েছিল (কমান্ড পোস্টে KOVO এবং জেনারেল স্টাফের মধ্যে চিঠিপত্র থেকে)। ZapOVO এর জন্য 25 তম দিনে একটি সাধারণ আক্রমণ শুরু করার পরিকল্পনা করা হয়েছিল (1):
সৈন্যদের ঘনত্বের 20 দিনের মধ্যে এবং তারা আক্রমণে যাওয়ার আগে, সেনাবাহিনী সক্রিয়ভাবে রক্ষা করতে বাধ্য, সুরক্ষিত অঞ্চলের উপর নির্ভর করে, আমাদের সীমানা দৃঢ়ভাবে বন্ধ করতে এবং জার্মানদের আমাদের ভূখণ্ড আক্রমণ করতে বাধা দেয়।
তবে শর্ত থাকে যে রেলওয়েগুলি সৈন্য পরিবহন পরিকল্পনার সাথে সম্পূর্ণভাবে কাজ করে, একটি সাধারণ আক্রমণে রূপান্তরের দিনটি সংঘবদ্ধকরণের শুরু থেকে 25 দিন নির্ধারণ করা উচিত।
কিয়েভ মিলিটারি ডিস্ট্রিক্টের জন্য, এর বড় আকার এবং দুর্বল পরিবহন পরিকাঠামোর কারণে, আক্রমণ শুরু হতে পারে 30 তম দিনে সংঘবদ্ধকরণের শুরু থেকে (1):
ফলস্বরূপ, দক্ষিণ-পশ্চিমে রেলপথের বর্তমান ক্ষমতার সাথে, সামনের সেনাবাহিনীর প্রধান বাহিনীর ঘনত্ব কেবলমাত্র 30 তম দিনে সংঘবদ্ধকরণের শুরু থেকে সম্পূর্ণ করা যেতে পারে, শুধুমাত্র তারপরে একটি সাধারণ আক্রমণ শুরু করা সম্ভব হবে। উপরের কাজগুলো সমাধান করুন।
কভার প্রাথমিক সময়কালের জন্য মনোনীত পিছনের লাইন পর্যন্ত বিশদ প্রতিরক্ষামূলক ব্যবস্থার পরিকল্পনা করে, যার মধ্যে মাইনফিল্ড, অ্যান্টি-ট্যাঙ্ক বাধা এবং ট্যাঙ্ক-বিপজ্জনক দিকগুলিতে আর্টিলারি ব্রিগেড রয়েছে। এবং একই সময়ে, সৈন্যদের অনুকূল পরিস্থিতিতে আক্রমণে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়েছিল। তবে সংঘবদ্ধ হওয়ার পরে একটি সাধারণ আক্রমণ সম্ভব। 30 তম দিনে KOVO-এর জন্য।
K. Rokossovsky (9ম মেকানাইজড কর্পসের প্রাক্তন কমান্ডার, KOVO তে নিযুক্ত) জার্মান আক্রমণের আগের পরিস্থিতি বর্ণনা করেছেন:
পোল্যান্ড এবং ফ্রান্সে জার্মান সৈন্যদের ক্রিয়াকলাপের প্রকৃতিটি বেশ যত্ন সহকারে অধ্যয়ন করার পরে, আমি বুঝতে পারিনি: জার্মানদের আক্রমণের ক্ষেত্রে এই পরিস্থিতিতে আমাদের সৈন্যদের কর্মের পরিকল্পনা কী? ফরোয়ার্ড এয়ারফিল্ডে আমাদের বিমান চলাচলের ঘনত্ব এবং সামনের সারিতে কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ গুদামগুলির অবস্থান বিচার করে, এটি একটি লাফানোর জন্য প্রস্তুতির মতো দেখাচ্ছিল, এবং সৈন্যদের বিন্যাস এবং সৈন্যদের মধ্যে সম্পাদিত কার্যক্রম এর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
এমনকি যখন জার্মানরা আমাদের সীমান্তের কাছে তাদের সৈন্যদের কেন্দ্রীভূত করতে শুরু করেছিল, তাদের পশ্চিম থেকে স্থানান্তরিত করেছিল, যা জেনারেল স্টাফ এবং KOVO কমান্ডের অজানা ছিল না, আমাদের মধ্যে কোন পরিবর্তন ঘটেনি। বোধগম্য শান্ত পরিবেশ জেলার সৈন্যদের উপর আধিপত্য বিস্তার করতে থাকে। সত্য, এই আত্মতুষ্টি সিনিয়র কমান্ড স্টাফদের মধ্যে ভাগ করা হয়নি। আমাদের মতামত ছিল যে আমরা যুদ্ধের প্রাক্কালে ছিলাম। বাতাসে যুদ্ধের গন্ধ ছিল, এবং শুধুমাত্র অন্ধ এবং বধিররা এটি লক্ষ্য করেনি বা লক্ষ্য করতে চায়নি ...
যাই হোক না কেন, যদি কোন পরিকল্পনা থাকে তবে তা স্পষ্টতই যুদ্ধের শুরুতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার ফলে যুদ্ধের প্রাথমিক সময়কালে আমাদের সৈন্যদের মারাত্মক পরাজয় হয়েছিল। 27
কে. রোকোসভস্কি সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার প্রস্তুতির কথা বলেছেন। এটি একটি নিয়মতান্ত্রিক প্রতিরক্ষার চেয়ে কাউন্টার-স্ট্রাইক কৌশল বেশি।
মূল সামরিক পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হয়েছিল? পিপলস কমিসার অফ ডিফেন্সের প্রথম নির্দেশনা এটি দেখাতে পারে। যুদ্ধের প্রাথমিক মুহুর্তে, জার্মান আঘাতের সম্পূর্ণ শক্তি এবং এর ভবিষ্যত পরিণতি না জেনে, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স তার যুদ্ধের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করেছিল। উপরন্তু, প্রধান কমান্ডের সদর দপ্তর শুধুমাত্র 24 জুন তৈরি করা হয়। এবং রাজ্য প্রতিরক্ষা কমিটি (জিকেও) 30 জুন সংগঠিত হয়েছিল, যখন এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। জার্মান আক্রমণটি পূর্বাভাসযোগ্য ছিল এবং নথি দ্বারা বিচার করে, সামরিক এবং রাজনীতিবিদ উভয়ই এটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অর্থাৎ পরিস্থিতি গুরুতর হলেও স্বাভাবিক ছিল। এবং সেই মুহুর্তে কেউ সামরিক বাহিনীকে অভিনয় করতে বাধা দেয়নি।
জার্মানির সাথে ইউএসএসআর-এর সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব
আক্রমণের পরপরই, পশ্চিমাঞ্চলীয় জেলাগুলি 22 জুন 7:15 এ পাঠানো নির্দেশিকা নং 2 পায়, যা আদেশ দেয় (17):
1. সৈন্যরা, তাদের সমস্ত শক্তি এবং উপায় সহ, শত্রু বাহিনীকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে সেসব এলাকায় যেখানে তারা সোভিয়েত সীমান্ত লঙ্ঘন করেছিল।
2. শত্রু বিমানের ঘনত্বের এলাকা এবং তাদের স্থল বাহিনীর গ্রুপিং স্থাপনের জন্য রিকনেসান্স এবং যুদ্ধ বিমান ব্যবহার করা।
বোমারু বিমান এবং আক্রমণকারী বিমান থেকে শক্তিশালী স্ট্রাইক ব্যবহার করে, শত্রু এয়ারফিল্ডে বিমান ধ্বংস করে এবং তার স্থল বাহিনীর বোমা গ্রুপগুলিকে ধ্বংস করে।
জার্মান ভূখণ্ডে 100-150 কিলোমিটার গভীরে বিমান হামলা চালানো উচিত।
বোমা কোয়েনিগসবার্গ এবং মেমেল।
বিশেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিনল্যান্ড এবং রোমানিয়ার ভূখণ্ডে অভিযান চালাবেন না।
পিপলস কমিসারিয়েট প্রথমত, আক্রমণকারী শত্রুকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। এর পরে, আদেশটি বিমান চালনাকে জড়িত করবে, যা শত্রু বিমানের উপর আঘাত হানতে হবে, 100-150 কিলোমিটার পর্যন্ত গভীর অঞ্চলে তার সৈন্যদের জমায়েত।
ইতিমধ্যেই 22 জুন সন্ধ্যা 21:15 এ, নির্দেশিকা নং 3 জেলাগুলিতে (বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে) পাঠানো হয়েছিল। নির্দেশিকাটি 23-24 জুন (25) এর জন্য সৈন্যদের জন্য কার্য নির্ধারণ করেছে:
ক) উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টের সৈন্যদের দ্বারা কেন্দ্রীভূত আক্রমণের মাধ্যমে, শত্রুর সুওয়ালকি গোষ্ঠীকে ঘিরে ফেলুন এবং ধ্বংস করুন এবং 24 জুনের শেষের মধ্যে সুওয়ালকি এলাকা দখল করুন;
খ) যান্ত্রিক কর্পসের শক্তিশালী কেন্দ্রীভূত স্ট্রাইকের সাহায্যে, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সমস্ত বিমান চলাচল এবং 5 এবং 6A-এর অন্যান্য সৈন্য, ভ্লাদিমির-ভোলিনস্কি, ব্রডির দিকে অগ্রসর হওয়া শত্রু গোষ্ঠীকে ঘিরে ফেলে এবং ধ্বংস করে। 24 জুনের শেষ নাগাদ, লুবলিন অঞ্চলটি দখল করুন।
এর জন্য এটি আদেশ করা হয়েছিল (25):
খ) উত্তর-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনী, বাল্টিক সাগর উপকূলকে দৃঢ়ভাবে ধরে রেখে, কাউনাস এলাকা থেকে শত্রুর সুওয়ালকি গোষ্ঠীর পাশে এবং পিছনে একটি শক্তিশালী পাল্টা আক্রমণ করে, পশ্চিম ফ্রন্টের সহযোগিতায় এটি ধ্বংস করে এবং শেষ পর্যন্ত জুন 24, সুওয়ালকি এলাকা দখল.
গ) পশ্চিম ফ্রন্টের বাহিনী, ওয়ারশ দিক থেকে শত্রুকে আটকে রেখে, কমপক্ষে দুটি যান্ত্রিক কর্পস এবং সুওয়ালকি শত্রু গোষ্ঠীর পাশে এবং পিছনে সামনের বিমান চলাচলের সাথে একটি শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে, এটিকে একসাথে ধ্বংস করে। উত্তর-পশ্চিম ফ্রন্ট এবং, 24 জুনের শেষে, সুওয়ালকি এলাকা দখল করে।
ঘ) দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনী, হাঙ্গেরির সাথে রাষ্ট্রীয় সীমানা দৃঢ়ভাবে ধরে রেখেছে, 5 এবং 6 এ বাহিনী নিয়ে লুবলিনের সাধারণ দিকে কেন্দ্রীভূত আক্রমণের সাথে, কমপক্ষে পাঁচটি যান্ত্রিক বাহিনী এবং সমস্ত ফ্রন্ট এভিয়েশন, শত্রু গোষ্ঠীকে ঘিরে ফেলে এবং ধ্বংস করে। ভ্লাদিমির-ভোলিনস্কি, ক্রিস্টিনোপল ফ্রন্টে অগ্রসর হয়ে 26 জুনের শেষের দিকে লুবলিন অঞ্চল দখল করে। ক্রাকো দিক থেকে নিরাপদে নিজের জন্য সরবরাহ করুন।
অর্থাৎ পুরো ফ্রন্ট লাইন বরাবর একটি আক্রমণের পরিকল্পনা করা হয়েছিল। এই ধরনের আসন্ন আক্রমণাত্মক অপারেশনের জন্য, কে. রোকোসভস্কির মতে, সীমান্তের কাছাকাছি এয়ারফিল্ডগুলিকে কেন্দ্রীভূত করা, যান্ত্রিক বাহিনীকে টেনে আনা এবং লাফের জন্য প্রস্তুত করা প্রয়োজন ছিল। তবে একই সময়ে সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে সংগঠিত করা হয়নি। এবং সামনের সারির সৈন্যদের অবস্থান তাদের সম্ভাব্য সমস্ত শক্তি ব্যবহার করে শত্রু আক্রমণের ক্ষেত্রে একটি কঠিন অবস্থানে রাখে।
নির্দেশিকা নং 2 এবং নং 3 জি. ঝুকভ এবং এস টিমোশেঙ্কো দ্বারা স্বাক্ষরিত হয়েছিল৷ পরে, জি. ঝুকভ তার স্মৃতিচারণে লিখেছেন যে তাকে নির্দেশে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল (কে এবং কেন?)। তবে আমি আবারও বলছি, এটা বোঝা দরকার যে প্রথম ঘন্টা এবং দিনগুলিতে পিপলস কমিশনারিয়েট স্বাধীনভাবে কাজ করেছিল। পরবর্তীতে সামরিক বাহিনীর কার্যক্রমের উপর নিয়ন্ত্রণ চালু করা হয়। আপনার সামরিক স্মৃতি এবং স্মৃতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত। প্রায়শই তাদের লেখকরা তাদের কর্ম এবং সিদ্ধান্তগুলিকে ন্যায্যতা এবং পুনরুদ্ধার করার চেষ্টা করেন।
ফ্রন্টগুলিতে প্রেরিত আক্রমণাত্মক নির্দেশাবলী বাস্তবায়িত হয়নি, সৈন্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফ্রন্টগুলি নিজেরাই জানত না সেনাবাহিনীর সাথে কী ঘটছে, সেনাবাহিনী জানত না যে ডিভিশনগুলিতে কী ঘটছে - পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। .
আজ আমরা জেনারেল স্টাফের কর্ম সম্পর্কে খণ্ডিত তথ্য থেকে বিচার করতে পারি। নির্দেশাবলী নং 2 এবং নং 3 এর স্পষ্ট প্রমাণ ছিল। রেড আর্মির চিফ অফ দ্য জেনারেল স্টাফ জি ঝুকভ এবং পিপলস কমিসার অফ ডিফেন্স এস. টিমোশেঙ্কোর পদক্ষেপগুলি মূল সামরিক পরিকল্পনার সাথে কতটা সঙ্গতিপূর্ণ ছিল? নাকি জেনারেল স্টাফ তার নিজস্ব কোনো পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিল, যুদ্ধের প্রথম দিনে পুরো ফ্রন্ট লাইনে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছিল?
এই বিষয়গুলির একটি বিশদ অধ্যয়ন প্রয়োজন।
 
অধ্যায় 2. জেনারেল পোকরোভস্কির কমিশন
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটি বিশাল ট্র্যাজেডি ছাড়াও, এটি একটি বিশাল ঐতিহাসিক অভিজ্ঞতা, যার মধ্যে কেবল একটি সামরিক উপাদান (অস্ত্র, কৌশল এবং কৌশল) নয়, ওষুধ, সংস্কৃতি, নতুন প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধ এই দিকগুলির প্রতিটিকে আরও অনেকগুলি পয়েন্টে প্রসারিত করা যেতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অধ্যয়নের গুরুত্ব শুধুমাত্র প্রচারের প্রয়োজন দ্বারা নয়, সামরিক ইভেন্টগুলির একটি গুরুতর বৈজ্ঞানিক অধ্যয়নের প্রয়োজনীয়তার দ্বারাও নির্ধারিত হয়, পরাজয় এবং সাফল্যের কারণগুলি, যা বাস্তব উপাদানের একটি উদ্দেশ্যমূলক তালিকার উপর ভিত্তি করে।
এটা ভাবা ভুল হবে যে সামরিক ইতিহাসবিদরা 1941-1945 সালের ঘটনা বিশ্লেষণ করেননি। কিন্তু এই বিশ্লেষণমূলক কাজ, প্রচারমূলক কর্মকাণ্ডের বিপরীতে, একটি বদ্ধ প্রকৃতির ছিল। এবং এই দিকে কাজ কিছু দীর্ঘ সময় পরে শুধুমাত্র সাধারণ মানুষের জন্য উপলব্ধ করা হয়.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই, প্রতিটি বিজয়ী দেশ অর্জিত নতুন সামরিক অভিজ্ঞতাকে সাধারণীকরণের কাজ শুরু করে। যুদ্ধোত্তর সশস্ত্র বাহিনীর সংগঠনের জন্য সমাধানের প্রয়োজন ছিল যা নতুন বাস্তবতা পূরণ করবে। আর এর জন্য সামরিক অভিযানের বিস্তারিত বর্ণনা ও বিশ্লেষণ করা প্রয়োজন।
সুতরাং, বিশেষত, ইতিমধ্যে 1946-1947 সালে। আমেরিকান কমান্ড মার্কিন সশস্ত্র বাহিনীর সদর দপ্তরের সামরিক ইতিহাস বিভাগে কাজ করার জন্য বন্দী জার্মান জেনারেল এবং অফিসারদের (এ. কেসেলরিং, ও. স্কোরজেনি, এইচ. ম্যান্টেলফেইন এবং অন্যান্য) একটি বড় দলকে আকৃষ্ট করেছিল। জার্মান জেনারেলদের কাজের সংগঠকদের মধ্যে একজন ছিলেন জার্মান জেনারেল স্টাফের সাবেক প্রধান এফ হালদার, যিনি 1950 থেকে 1959 সাল পর্যন্ত। মার্কিন সেনাবাহিনীর ঐতিহাসিক বিভাগে কাজ করেছেন।
সাধারণভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাগুলি বর্ণনা করার জন্য বেশিরভাগ দেশে সামরিক বিশেষজ্ঞদের প্রধান কাজ 1940 এর দশকের দ্বিতীয়ার্ধ থেকে 1961 পর্যন্ত হয়েছিল। এই এলাকায় ইউএসএসআর-এর কাজও নির্দিষ্ট কাঠামোর মধ্যে মাপসই করে।
 
1. রেড আর্মির জেনারেল এবং অফিসারদের জরিপ করার জন্য "জেনারেল পোকরোভস্কি কমিশন" এর কাজ
মহান দেশপ্রেমিক যুদ্ধের অভিজ্ঞতা অধ্যয়নের সিদ্ধান্তগুলি উচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া হয়েছিল। 1946 সালের বসন্তের সময়, সামরিক, প্রযুক্তিগত, চিকিৎসা, শিক্ষাগত, সাংস্কৃতিক এবং অন্যান্য ক্ষেত্রে যুদ্ধ অধ্যয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উদাহরণস্বরূপ, 26 মার্চ, 1946-এ, ইউএসএসআর নং 664-এর মন্ত্রী পরিষদের ডিক্রি "1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের সময় সোভিয়েত ওষুধের বৈজ্ঞানিক বিকাশ এবং অভিজ্ঞতার সাধারণীকরণের বিষয়ে" জারি করা হয়েছিল। এই রেজোলিউশন চিকিৎসা ক্ষেত্রে বৈজ্ঞানিক কাজের জন্ম দিয়েছে। কাজটি 1946 থেকে 1950 পর্যন্ত অব্যাহত ছিল এবং 35-ভলিউমের কাজ "1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত মেডিসিনের অভিজ্ঞতা" সংকলন সম্পন্ন করে। শিক্ষায় খুব মজার কাজ হয়েছে, তবে অন্য কাজে বিশ্লেষণ করব।
1946 সালের মে মাসে, জেনারেল স্টাফের সামরিক ঐতিহাসিক অধিদপ্তর তৈরি করা হয়েছিল। এই বিভাগের কাজ ছিল:
- মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি বিবরণ আঁকা;
- সামরিক দৃষ্টিকোণ থেকে পৃথক অপারেশন এবং সবচেয়ে আকর্ষণীয় যুদ্ধের বর্ণনা;
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক শিল্পের ইতিহাসে কিছু বিষয়ের বিকাশ।
সামরিক ঐতিহাসিক অধিদপ্তরের কাজের ফলাফলগুলির মধ্যে একটি "মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি সংক্ষিপ্ত কৌশলগত রূপরেখা" বলে মনে করা হয়েছিল। এই প্রবন্ধটিতে কেবল যুদ্ধের ঘটনাগুলির একটি সংক্ষিপ্ত বিবরণই নয়, ইউএসএসআর-এর সামরিক শিল্পের বিকাশের উপসংহারও অন্তর্ভুক্ত থাকবে।
22 শে মার্চ, 1949-এ, সাংগঠনিক সমস্যাগুলি সমাধান করতে এবং অর্পিত কাজগুলি পূরণ করতে, ইউএসএসআর সশস্ত্র বাহিনী মন্ত্রকের আদেশে, প্রধান সামরিক বৈজ্ঞানিক অধিদপ্তর সংগঠিত হয়েছিল, যার অন্তর্ভুক্ত ছিল:
- সামরিক-ঐতিহাসিক বিভাগ;
- কৌশল এবং অপারেশনাল আর্ট গবেষণার জন্য অধিদপ্তর;
- সংবিধিবদ্ধ ব্যবস্থাপনা।
কর্নেল জেনারেল এ পোকরোভস্কি নবনির্মিত বিভাগের প্রধান নিযুক্ত হন। তার নেতৃত্বে বিগত যুদ্ধের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও কাঠামো তৈরি হয়। এই কাজের অংশ হিসাবে, প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য রেড আর্মির জেনারেল এবং অফিসারদের জরিপ করা হয়েছিল। (আমি আবারও নোট করি যে আমেরিকান গবেষণায় একটি অভিন্ন প্রক্রিয়া ঘটেছিল - জার্মান জেনারেলদের স্মৃতি সংগ্রহ করা হয়েছিল।) প্রায়শই ইতিহাসবিদদের মধ্যে এই কাজটিকে "জেনারেল পোকরোভস্কি কমিশন" বলা হয়। শুধুমাত্র এখানে এটি মনে রাখা মূল্যবান যে মহান দেশপ্রেমিক যুদ্ধের ঘটনাগুলির একটি বিবরণ সংকলন করার জন্য তথ্য সংগ্রহের অংশ হিসাবে এই সব ঘটেছে।
দ্বিতীয় বিষয় যা বিবেচনা করার যোগ্য তা হল যে তাদের স্মৃতিকথায়, জার্মান এবং সোভিয়েত জেনারেল উভয়ই প্রায়শই তাদের কর্ম এবং ব্যর্থতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিলেন। একটি আকর্ষণীয় উদাহরণ, এফ. হালদার, সর্বপ্রথম এই দৃষ্টিভঙ্গি প্রচার করেছিলেন যে সামরিক বিষয়ে হিটলারের হস্তক্ষেপ না হলে, জার্মানি আরও অনুকূল ফলাফলে আসতে পারত।
মহান দেশপ্রেমিক যুদ্ধের বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে ফিরে আসা, এটি লক্ষ করা উচিত যে এই যুদ্ধ এবং বিশেষত প্রাথমিক সময়কালটি ইউএসএসআর-এ অধ্যয়ন করা হয়নি বলে মনে করা সঠিক নয়। অধ্যয়নটি করা হয়েছিল, তবে দীর্ঘ সময়ের জন্য এটি অনেক লোকের কাছে অ্যাক্সেসযোগ্য ছিল না।
জেনারেল পোকরোভস্কির কমিশন যুদ্ধের প্রাথমিক সময়ের দিকে খুব মনোযোগ দিয়েছিল। কিন্তু এখানে নথি ও উপকরণের অভাব দেখা দেয়। আসল বিষয়টি হ'ল যুদ্ধের প্রাথমিক সময়কালে, মাটিতে প্রচুর পরিমাণে অপারেশনাল সামরিক ডকুমেন্টেশন হারিয়ে গিয়েছিল। এই শূন্যস্থান পূরণ করা প্রয়োজন ছিল।
1949-1950 সালে এই সমস্যার সমাধান করতে। সামরিক ইতিহাস বিভাগ রেড আর্মির প্রাক্তন কমান্ডারদের একটি জরিপ পরিচালনা করেছিল যারা যুদ্ধের প্রাথমিক সময়ে অংশ নিয়েছিল। প্রশ্নগুলি জেলা, সেনাবাহিনী, কর্পস এবং ডিভিশনের প্রাক্তন কমান্ডারদের কাছে পাঠানো হয়েছিল (যারা 22 জুন, 1941 সালের মধ্যে পশ্চিম সীমান্ত জেলাগুলিতে কমান্ডের অবস্থানে ছিলেন)। সমস্ত প্রাপকদের (202 জন) চিঠিগুলি পাঠানো হয়েছিল তাদের যুদ্ধের প্রাথমিক সময়ের ঘটনাগুলি বর্ণনা করতে বলে - জুন-সেপ্টেম্বর 1941।
প্রারম্ভিক সমীক্ষার সিংহভাগই উত্তরহীন হয়ে গেছে। 202 জনের মধ্যে মাত্র 33 জন উত্তর দিয়েছেন। আরও 15 জন উত্তর দিতে অস্বীকার করেন। অবশিষ্ট 164 সম্পূর্ণরূপে চিঠি উপেক্ষা.
অনুরোধের প্রাপকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন সীমান্তবর্তী জেলার কমান্ডাররা (ট্রুপ কমান্ডার এবং জেলা সদরের প্রধান)। 7টি অনুরোধের মধ্যে, শুধুমাত্র এম. পুরকায়েভ, কিভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রাক্তন চিফ অফ স্টাফ, এই ধরনের সম্বোধনকারীদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ আরও দুইজন, এম. জাখারভ (ওডেসা মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ অফ স্টাফ) এবং এফ. কুজনেটসভ (বাল্টিক স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার) লিখিতভাবে অনুরোধের জবাব দিতে অস্বীকার করেন। তাদের সঙ্গে কথাবার্তা হয়। এখন পর্যন্ত, এই কথোপকথনের ফলাফলের উপর ভিত্তি করে কোন নথি পাওয়া যায়নি।
7 জুলাই, 1951-এ, জেনারেল স্টাফের প্রধান মহান দেশপ্রেমিক যুদ্ধকে বর্ণনা করার জন্য একটি তিন বছরের কর্ম পরিকল্পনা অনুমোদন করেন। সামরিক ঐতিহাসিক অধিদপ্তরের প্রধান কাজটি এখনও "সংক্ষিপ্ত কৌশলগত রূপরেখা" ("সংক্ষিপ্ত কৌশলগত বিবরণ" নামকরণ করা হয়েছে) ছিল।
1952 এর শুরুতে, জেনারেলদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত প্রতিক্রিয়া প্রক্রিয়া করা হয়েছিল। সামরিক ইতিহাস বিভাগ জরিপ ফর্ম পুনরায় কাজ করেছে. ফলস্বরূপ, সম্মিলিত অস্ত্র জেনারেল এবং অফিসার, আর্টিলারি কমান্ডার এবং বিমান বাহিনীর কমান্ডারদের জন্য প্রশ্ন সহ নতুন জরিপ ফর্মগুলি সংকলন করা হয়েছিল (পরবর্তীতে, প্রশ্নগুলি সংকলিত হয়েছিল এবং সীমান্ত জেলার গোয়েন্দা বিভাগের প্রধানদের কাছে পাঠানো হয়েছিল)। এই প্রশ্নগুলি 1952-1953 সালে পাঠানো হয়েছিল। যারা তাদের স্মৃতিতে পাঠাননি তাদের জন্য একটি অনুস্মারক হিসাবে।
মার্চ 1953 সালে, সামরিক ইতিহাস বিভাগ প্রেরিত সমস্ত অনুরোধ এবং প্রাপ্ত প্রতিক্রিয়া সম্পর্কে একটি বিশদ নোট সংকলন করে।
আই. স্ট্যালিনের মৃত্যু (৫ মার্চ) এবং ইউএসএসআর-এ সংঘটিত রাজনৈতিক প্রক্রিয়াগুলি সামরিক ঐতিহাসিক অধিদপ্তরের কাজে তাদের চিহ্ন রেখে গেছে:
- ইউএসএসআর প্রতিরক্ষা নং 316895 (1954) মন্ত্রকের নির্দেশ অনুসারে, চূড়ান্ত নথির জন্য একটি নতুন কাঠামো প্রস্তুত করা প্রয়োজন ছিল - একটি কৌশলগত রূপরেখা;
- 1956 সালে (20 তম কংগ্রেসের পরে - 1956 সালের ফেব্রুয়ারি) সামরিক ঐতিহাসিক অধিদপ্তরে নেতৃত্বের পরিবর্তন হয়েছিল। 8 জুন, 1956-এ, সেনা জেনারেল ভি. কুরাসভকে বিভাগের প্রধান নিযুক্ত করা হয়। A. Pokrovsky বিভাগের উপপ্রধান নিযুক্ত হন।
1. এ. পোকরভস্কি কর্নেল জেনারেল 2. ভি. কুরাসভ আর্মি জেনারেল 3. এস. প্লাটোনভ লেফটেন্যান্ট জেনারেল
তবে একই সাথে যুদ্ধের প্রাথমিক সময়ের স্মৃতি সংগ্রহের কাজও চলতে থাকে। 1955-1956 সালে প্রশ্নগুলি রেজিমেন্টাল এবং বিভাগীয় স্তরের প্রাক্তন কমান্ড স্টাফদের কাছে পাঠানো হয়েছিল (যারা 22 জুন, 1941 এ এই পদগুলি দখল করেছিলেন)। কাজের এই পর্যায়ে, শর্ত, যুদ্ধের প্রস্তুতি এবং ছোট সামরিক ইউনিটগুলির শত্রুতায় অংশগ্রহণ স্পষ্ট করা হয়েছিল।
1957-1960 সালে যুদ্ধ সম্পর্কে প্রাপ্ত উপকরণগুলি প্রক্রিয়া করা হয়েছিল এবং একটি কৌশলগত প্রবন্ধে কাজ করা হয়েছিল। 1960 সালের মধ্যে, মূল গবেষণার কাজ সম্পন্ন হয়। এবং 1961 সালে, গবেষণাটি "1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের কৌশলগত প্রবন্ধ" শিরোনামে প্রকাশিত হয়েছিল।
যুদ্ধের শুরুতে যুদ্ধের কমান্ডারদের সাথে সাক্ষাত্কারের সময় সংগৃহীত উপকরণগুলি শুধুমাত্র একটি প্রবন্ধ সংকলন করার জন্য ব্যবহার করা হয়নি। উপকরণগুলি রেড আর্মির ভুলের কাজ হিসাবে ব্যবহার করা হয়েছিল। এইভাবে, 1956 সালে, লেফটেন্যান্ট জেনারেল এস. প্লাটোনভ (সামরিক ইতিহাস বিভাগের প্রধান) "মহান দেশপ্রেমিক যুদ্ধ এবং এর প্রাথমিক সময়ের প্রস্তুতির অভিজ্ঞতা থেকে কিছু পাঠের উপর" এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন।
সাধারণভাবে, সামরিক-ঐতিহাসিক বিভাগের কাজগুলি অধ্যয়ন করেছে:
- সোভিয়েত সৈন্যদের কৌশলগত এবং ফ্রন্ট-লাইন অপারেশন;
- যুদ্ধের পদ্ধতি;
- বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীর ব্যবহার এবং মিথস্ক্রিয়া;
- আক্রমণাত্মক অপারেশনের প্রস্তুতি এবং পরিচালনা;
- প্রধান আক্রমণের দিকনির্দেশ নির্ধারণের সমস্যা;
- সামরিক অভিযানের বিস্ময় এবং কার্যকারিতা অর্জনের বিষয়;
- নেতৃত্ব এবং মিথস্ক্রিয়া সিস্টেম।
জরিপ সামগ্রীর প্রকাশনা
সামরিক নেতাদের 1949-1956 সালের জরিপ থেকে উপকরণ নিয়ে আরও কাজ করার প্রস্তাবগুলির মধ্যে একটি। সবচেয়ে আকর্ষণীয় উপকরণ কিছু প্রকাশিত হয়েছে. 1956 সালের সেপ্টেম্বরে, সামরিক বৈজ্ঞানিক অধিদপ্তরের একটি সভায়, যুদ্ধের প্রাথমিক সময়কাল সম্পর্কে স্মৃতিকথার কিছু অংশ প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সার্ভে উপকরণ নির্বাচন করা হয়েছে এবং প্রকাশনার জন্য সম্পাদনা করা হয়েছে। (সমস্ত সম্পাদিত সামগ্রী প্রতিরক্ষা মন্ত্রকের কেন্দ্রীয় আর্কাইভসে সংরক্ষিত আছে।) সম্পাদকীয় কাজটি 1959 সালে শেষ হয়েছিল, কিন্তু প্রস্তুত স্মৃতিকথা কখনই প্রকাশিত হয়নি। দীর্ঘ সময়ের জন্য, জরিপ উপকরণ শ্রেণীবদ্ধ করা হয়েছিল। সম্ভবত এই উপকরণগুলি প্রকাশের সাথে, যুদ্ধের শুরু সম্পর্কে জনসাধারণের আলোচনা আরও সুনির্দিষ্ট হবে, কম মিথ সহ।
"জেনারেল পোকরোভস্কি কমিশন" এর উপকরণগুলি প্রথম 1989 সালে মিলিটারি হিস্টোরিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছিল। ম্যাগাজিনটি 1952-1953 সালের সামরিক নেতাদের সমীক্ষার প্রতিক্রিয়াগুলির অংশ প্রকাশ করেছে।
জরিপ সামগ্রী নিয়ে বড় মাপের কাজটি গবেষক এস. চেকুনভ দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি 2017 সালে "আমি কেবল স্মৃতি থেকে লিখছি... প্রথম বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডাররা" শিরোনামের স্মৃতিকথার মূল অংশ প্রস্তুত ও প্রকাশ করেছিলেন মহান দেশপ্রেমিক যুদ্ধের দিন।" বইটিতে রেড আর্মির 79 জন কমান্ডারের স্মৃতিকথা রয়েছে (22 জুন, 1941-এ কমান্ডের পদে অধিষ্ঠিত)।
এস. চেকুনভ উল্লেখ করেছেন যে সমস্ত উপকরণ পাওয়া যায়নি। তবে, তা সত্ত্বেও, যুদ্ধের প্রাথমিক সময়কাল সম্পর্কে বেশিরভাগ স্মৃতিকথা প্রকাশিত হয়েছিল। এবং এই স্মৃতিগুলি প্রাক-যুদ্ধের ঘটনা, প্রস্তুতির স্তর এবং শত্রুতার প্রথম মাস সম্পর্কে সবচেয়ে মূল্যবান উত্স। এই নথিগুলির বিশ্লেষণ আমাদেরকে 1941 সালের গ্রীষ্মে সামরিক বিপর্যয়ের কিছু কারণ মূল্যায়ন করতে দেয়।
 
2. রেড আর্মির জেনারেলদের জন্য পাঁচটি প্রধান প্রশ্ন
এখন আসুন সরাসরি এ. পোকরভস্কির যুদ্ধের প্রাথমিক সময়কাল সম্পর্কে জরিপ সামগ্রী থেকে প্রমাণের দিকে ফিরে যাই। এই তথ্যগুলির অধ্যয়ন অনেক মূল্যবান তথ্য সরবরাহ করে, যা আমাদের আরও সম্পূর্ণরূপে কল্পনা করতে দেয় যে 1941 সালের গ্রীষ্মে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির সৈন্যদের মধ্যে কী ঘটছিল। এই জাতীয় গুরুত্বপূর্ণ উপাদানগুলি অবশ্যই যুদ্ধের প্রাথমিক সময়কাল সম্পর্কে গবেষণায় অন্তর্ভুক্ত করা উচিত। .
অবশ্যই, আমি এখানে সমস্ত উপকরণ সরবরাহ করতে পারি না। ভবিষ্যতে, আমি পৃথক সমস্যা, জেলা এবং সেনাবাহিনীতে এই উপাদানটি পদ্ধতিগত করার পরিকল্পনা করছি। এই ধরনের পদ্ধতিগতকরণ শুধুমাত্র সাধারণভাবে চলমান প্রস্তুতিমূলক এবং সামরিক প্রক্রিয়াগুলি দেখানো সম্ভব করবে না যা বিভিন্ন সামরিক জেলায় ভিন্ন, তবে আগ্রহীদের জন্য এই বিশাল অ্যারের উপলব্ধি সহজতর করবে। আমি "মিলিটারি হিস্টোরিক্যাল জার্নাল" এবং এস. চেকুনভের বই "আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি" থেকে উপকরণগুলি নিয়েছি (সেগুলির লিঙ্ক উপরে দেওয়া আছে)।
সুতরাং, সামরিক ইতিহাস বিভাগ কি আগ্রহী ছিল (সমস্ত প্রশ্ন বইয়ের শেষে তালিকাভুক্ত করা হয়েছে)। নিম্নলিখিত জরিপ ফর্ম উপলব্ধ ছিল (26):
- সম্মিলিত অস্ত্র কমান্ডার (সামরিক জেলাগুলির প্রাক্তন কমান্ডার, সেনাবাহিনী, কর্পস, বিভাগ এবং তাদের প্রধানগণ);
- আর্টিলারি কমান্ডার;
- বিমান বাহিনীর কমান্ডার;
- সীমান্তবর্তী জেলার গোয়েন্দা বিভাগের প্রধান;
- বিভাগীয় এবং রেজিমেন্টাল কমান্ডার।
আমি প্রত্যেককে এই প্রশ্নগুলি পড়ার পরামর্শ দিচ্ছি, যা সামরিক বিশ্লেষকরা আসলে আগ্রহী ছিলেন। এবং প্রশ্নগুলি বেশ উল্লেখযোগ্য, আপনাকে অনেক কিছু ভাবতে বাধ্য করে। এখানে আমি শুধুমাত্র সম্মিলিত অস্ত্র কমান্ডারদের প্রশ্ন বিবেচনা করব (26):
1. রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সৈন্যদের কাছে জানানো হয়েছে, যতদূর তারা উদ্বিগ্ন; এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কমান্ড এবং সদর দপ্তর কখন এবং কী করেছে?
2. কোন সময় থেকে এবং কোন আদেশের ভিত্তিতে কভারিং সৈন্যরা রাজ্য সীমান্তে প্রবেশ করতে শুরু করেছিল এবং শত্রুতা শুরুর আগে তাদের কতজনকে মোতায়েন করা হয়েছিল?
3. যখন 22 শে জুন সকালে নাৎসি জার্মানির প্রত্যাশিত আক্রমণের বিষয়ে সৈন্যদের সতর্ক করার আদেশ প্রাপ্ত হয়; কি এবং কখন এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সৈন্যরা কী করেছিল?
4. কেন বেশিরভাগ আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত ছিল?
5. সৈন্যদের কমান্ড এবং নিয়ন্ত্রণের জন্য সদর দপ্তরগুলি কতটা প্রস্তুত ছিল এবং যুদ্ধের প্রথম দিনগুলিতে এটি কতটা প্রভাব ফেলেছিল?
লেফটেন্যান্ট জেনারেল এ. কে. কনড্রাটিভকে সম্বোধন করা এ. পোকরোভস্কির অনুরোধ
সামরিক ঐতিহাসিক বিভাগ আগ্রহী ছিল:
- রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা কি সেনাদের কাছে জানানো হয়েছিল?
কভারিং সৈন্যরা কখন সীমান্তে পৌঁছাতে শুরু করেছিল?
- সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে রাখার আদেশ কখন প্রাপ্ত হয়েছিল এবং কখন তা কার্যকর করা হয়েছিল?
প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে কামানের উপস্থিতি সম্পর্কে একটি পৃথক প্রশ্ন উত্থাপিত হয়েছিল: কেন যুদ্ধের প্রস্তুতিতে রাখা সৈন্যদের মধ্যে কোনও আর্টিলারি ছিল না?
এখানে আপনি বিভিন্ন ব্যাখ্যা তৈরি করতে পারেন, তবে প্রশ্নগুলি আবার নিজেরাই একটি প্রতিরক্ষা পরিকল্পনা বা কভার পরিকল্পনার উপস্থিতি নির্দেশ করে যা দ্বারা তৈরি করা হয়েছিল: জেনারেল স্টাফ, সামরিক জেলা, সেনাবাহিনী, বিভাগ (এই সমস্ত পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছিল)। সৈন্যরা প্রাথমিকভাবে জার্মানি এবং তার মিত্রদের আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল। রেড আর্মি নিজেই আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল এমন কোনো নথি এখনও পাওয়া যায়নি। অতএব, আমি জ্ঞাত নথি দিয়ে কাজ করার প্রস্তাব দিই, অনুমানের সাথে নয়। আমি জোর দিয়ে বলতে চাই যে আপনাকে কারও ব্যক্তিগত শব্দ বা অনুমিত ইচ্ছার উপর নির্ভর করতে হবে না, তবে একটি ডকুমেন্টারি কমপ্লেক্সের উপর নির্ভর করতে হবে।
সুতরাং, নথি অনুসারে, রেড আর্মি প্রতিরক্ষামূলক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই জন্য ছিল:
- বর্ডার কভারিং প্ল্যান তৈরি করা হয়েছে,
- সৈন্যদের কভার পরিকল্পনা দ্বারা নির্দেশিত সীমান্তের অংশগুলি দখল করতে হয়েছিল,
- এবং আক্রমণের সময় সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকুন।
এখন জেনারেল স্টাফ আগ্রহী ছিল কিভাবে যুদ্ধ-পূর্ব নির্দেশনা এবং প্রতিরক্ষার পিপলস কমিসারিয়েটের আদেশগুলি সম্পাদিত হয়েছিল।
যদি কোনও কভার পরিকল্পনা না থাকে, সৈন্যরা সীমান্তে অগ্রসর না হয় এবং যুদ্ধের প্রস্তুতি না রাখা হয়, তবে জেনারেল স্টাফের সমস্ত প্রশ্ন অর্থহীন। এই ক্ষেত্রে যুদ্ধ সম্পর্কে তিনি কী শূন্যস্থান পূরণ করতে চেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে, জেনারেল স্টাফ সৈন্যদের প্রকৃত পরিস্থিতির প্রশ্নে আগ্রহী ছিল, যা স্বাভাবিকভাবেই যুদ্ধ-পূর্ব প্রস্তুতি এবং পরিকল্পনা থেকে অনুসরণ করেছিল।
A. Pokrovsky এর কমিশনের উপাদান বিবেচনা করার সময় (শুধুমাত্র প্রথম তিনটি প্রশ্ন এখানে বিবেচনা করা হবে), আমি আবার পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের পূর্বে উদ্ধৃত নির্দেশাবলীতে ফিরে যাব। যা ঘটছে তার সম্পূর্ণ চিত্র দেখানোর জন্য এটি প্রয়োজনীয়।
 
3. "রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সেনাদের কাছে জানানো হয়েছে?"
আসুন আমরা অবিলম্বে জেনারেল স্টাফের প্রথম দুটি প্রশ্নের জরিপের উপকরণগুলিতে ফিরে আসি। তিনটি জেলার জন্য উপকরণ উপস্থাপন করা হয়েছে: বাল্টিক বিশেষ সামরিক জেলা, পশ্চিমী বিশেষ সামরিক জেলা এবং কিয়েভ বিশেষ সামরিক জেলা। প্রকৃতপক্ষে, ইউএসএসআর-এর সামরিক-রাজনৈতিক নেতৃত্ব নিজেই এই জেলাগুলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল, তাদের নামের সাথে "বিশেষ" যোগ করে। উপাদান প্রতিটি জেলা দ্বারা গোষ্ঠীভুক্ত করা হয়. এটি সামগ্রিকভাবে জেলার অবস্থা মূল্যায়ন করা আরও সুবিধাজনক করে তোলে।
বাল্টিক বিশেষ সামরিক জেলা
প্রথম প্রশ্ন.
রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সৈন্যদের কাছে জানানো হয়েছে, যতদূর তারা উদ্বিগ্ন; এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কমান্ড এবং সদর দপ্তর কখন এবং কী করেছে?
লেফটেন্যান্ট জেনারেল পি.পি. সোবেননিকভ (অষ্টম সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার):
আমি 1941 সালের মার্চ মাসে কমান্ডার নিযুক্ত হই। সামগ্রিক পরিকল্পনায় সেনাবাহিনীর অবস্থান এবং ভূমিকা বোঝার জন্য এই অবস্থানটি আমাকে প্রথমত, রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষার পরিকল্পনার সাথে নিজেকে পরিচিত করতে বাধ্য করেছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত, জেনারেল স্টাফ বা PribOVO সদর দফতরে রিগায় পৌঁছানোর পরে, আমাকে এই জাতীয় পরিকল্পনার অস্তিত্ব সম্পর্কে অবহিত করা হয়নি। জেলগাভাতে অবস্থিত সেনা সদর দপ্তরের নথিতেও আমি এই বিষয়ে কোনো নির্দেশনা পাইনি।
আমি ধারণা পেয়েছি যে সেই সময়ে (মার্চ 1941) এমন একটি পরিকল্পনার অস্তিত্ব ছিল এমন সম্ভাবনা নেই। শুধুমাত্র 28 মে, 1941 তারিখে, আমাকে প্রধান স্টাফ মেজর জেনারেল জি.এ. লরিওনভ এবং সামরিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় কমিসার এস.আই. শাবালভকে জেলা সদরে ডেকে পাঠানো হয়েছিল, যেখানে সেনাদের কমান্ডার, কর্নেল জেনারেল এফ. আই. কুজনেটসভ, দ্রুত পরিকল্পনা প্রতিরক্ষা আমাদের পরিচয় করিয়ে
এই সব ঘটেছে একটি প্রচণ্ড তাড়াহুড়ো এবং কিছুটা নার্ভাস পরিবেশে। পরিকল্পনাটি স্টাফ প্রধান দ্বারা পর্যালোচনা এবং অধ্যয়নের জন্য গৃহীত হয়েছিল। এটি একটি বরং বিশাল, পুরু নোটবুক, টাইপ করা ছিল।
পরিকল্পনাটি পাওয়ার প্রায় 1.5-2 ঘন্টা পরে, এমনকি এটির সাথে নিজেকে পরিচিত করার সময় না পেয়ে, আমাকে কর্নেল জেনারেল এফআই কুজনেটসভকে দেখতে ডাকা হয়েছিল, যিনি আমাকে একটি অন্ধকার ঘরে গ্রহণ করেছিলেন এবং মুখোমুখি হয়েছিলেন। পরবর্তীটি সিউলিয়াই, গৌরাগে (125 তম এবং 90 তম পদাতিক ডিভিশন) এবং 11 তম পদাতিক ডিভিশনের 10 তম পদাতিক ডিভিশনের সাথে প্রায় 80 কিলোমিটার সম্মুখভাগে বাল্টিক সাগর (পালঙ্গা) থেকে সীমানা জুড়ে প্রধান প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করার জন্য ফোটে। কর্পস
12 তম মেকানাইজড কর্পসকে সেনাবাহিনীর দ্বিতীয় চত্বরে সিওলিয়াইয়ের উত্তরে এলাকায় প্রত্যাহার করা হয়েছিল।
আমার রেকর্ড, সেইসাথে চিফ অফ স্টাফদের, কেড়ে নেওয়া হয়েছে। একই সময়ে, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে একটি প্রতিরক্ষা পরিকল্পনা তৈরির নির্দেশাবলী এবং আমাদের কার্যপুস্তকগুলি অবিলম্বে সেনা সদর দফতরে পাঠানো হবে। দুর্ভাগ্যবশত, আমরা কোনো অর্ডার বা এমনকি আমাদের ওয়ার্কবুকও পাইনি।
এইভাবে, প্রতিরক্ষা পরিকল্পনা সৈন্যদের কাছে জানানো হয়নি। যাইহোক, সীমান্তে স্থাপিত ফর্মেশনগুলি (10 তম, 125 তম এবং 1941 সালের বসন্ত থেকে, 90 তম রাইফেল ডিভিশন) সীমান্তে দুর্গ তৈরি করা অঞ্চলগুলিতে (তেলশাই এবং সিউলিয়াই) ক্ষেত্রগুলির প্রস্তুতিতে নিযুক্ত ছিল এবং কার্যত ছিল তাদের কাজ এবং প্রতিরক্ষা ক্ষেত্রের দিকে ভিত্তিক।
লেফটেন্যান্ট জেনারেল ভিআই মোরোজভ (11 তম সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার):
আপনি জানেন, 1940 সালে সুরক্ষিত অঞ্চলগুলির সংগঠন এবং নির্মাণ শুরু হয়েছিল। ডিভিশন কমান্ডাররা যে এলাকায় তাদের কাজ করার কথা ছিল সেসব অঞ্চলের পুনঃজানানে জড়িত ছিল।
দুর্গগুলি তাদের নিজস্ব প্রতিরক্ষা অঞ্চলে বিভাগ দ্বারা নির্মিত হয়েছিল। অতএব, রেজিমেন্টাল এবং ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের ভালভাবে জানতেন। এছাড়াও, কর্পস, বিভাগ এবং রেজিমেন্টের সদর দফতরের সাথে মাটিতে বারবার প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হয়েছিল। তাদের থিম এবং চরিত্র যুদ্ধের ক্ষেত্রে অ্যাকশনের জন্য প্লেযোগ্য বিকল্পগুলি থেকে উদ্ভূত হয়েছিল।
লেফটেন্যান্ট জেনারেল আইপি শ্লেমিন (11 তম সেনাবাহিনীর প্রাক্তন প্রধান):
আমি এমন একটি নথি দেখিনি যেখানে 11 তম সেনাবাহিনীর কাজগুলি রূপরেখা দেওয়া হয়েছিল। 1941 সালের বসন্তে, জেলা সদরে একটি অপারেশনাল গেম ছিল, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী তাদের অবস্থান অনুযায়ী দায়িত্ব পালন করেছিল। মনে হচ্ছে এই পাঠে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনার প্রধান বিষয়গুলি অধ্যয়ন করা হয়েছিল। তার পরে, ডিভিশন কমান্ডার এবং তাদের সদর দফতর (5 তম, 33 তম, 28 পদাতিক ডিভিশন) এর সাথে মাটিতে প্রতিরক্ষামূলক লাইনগুলি অধ্যয়ন করা হয়েছিল। তাদের প্রশিক্ষণের জন্য প্রাথমিক প্রয়োজনীয়তা সৈন্যদের সাথে যোগাযোগ করা হয়েছিল। প্রতিরক্ষা লাইন এবং তাদের সরঞ্জাম নির্বাচন করার জন্য বিভাগ এবং রেজিমেন্টের সদর দফতরের সাথে এলাকার একটি পুনরুদ্ধার করা হয়েছিল। মনে হচ্ছে এই সিদ্ধান্তগুলি অধস্তন কমান্ডার এবং সদর দফতরকে জানানো হয়েছিল। তারা তাদের নিজস্ব বাহিনী এবং উপায়ে প্রতিরক্ষা প্রস্তুত করেছিল।
কর্নেল জেনারেল এম.এস. শুমিলভ (অষ্টম সেনাবাহিনীর 11 তম রাইফেল কোরের প্রাক্তন কমান্ডার):
রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা সদর দফতরে এবং আমার কাছে আনা হয়নি। কর্পস নির্মাণাধীন নতুন দুর্গ এলাকায় এবং প্রস্তাবিত ফোরফিল্ডের স্ট্রিপে ক্ষেত্র ভরাটের পৃথক কাজ করার পরিকল্পনা করা হয়েছিল। সৈন্যরা শুরু করার সময় এই কাজগুলি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি, তাই, স্পষ্টতই, কর্পসকে জুরা নদীর পূর্ব তীর বরাবর প্রতিরক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ, নির্মাণাধীন সুরক্ষিত এলাকার লাইনে, এবং ফোরফিল্ডের পরিখায় প্রতি রেজিমেন্টে শুধুমাত্র একটি কোম্পানি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মেজর জেনারেল I. I. Fadeev (8 তম সেনাবাহিনীর 10 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
আমি আমার বিভাগের জোনে লিথুয়ানিয়ান এসএসআরের রাষ্ট্রীয় সীমানা এবং বাম দিকের প্রতিবেশী - 125 তম প্রতিরক্ষার পরিকল্পনা জানতাম। ডিভিশনের সদর দফতর এবং রেজিমেন্টগুলি যুদ্ধের নথি তৈরি করেছিল: আদেশ, নির্দেশাবলী, মানচিত্র, চিত্র, ইত্যাদি। গঠনের ইউনিটগুলিকে তাদের অবস্থান থেকে প্রতিরক্ষা এলাকা এবং অগ্নি স্থাপনা দখলে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
রাইফেল রেজিমেন্টগুলি আমার হাতে থাকা উপায়ে শক্তিশালী করা হয়েছিল। প্রধান ফোকাস ছিল ক্রেটিঙ্গা, পিপুঙ্গি এবং বাল্টিক সাগর উপকূল বরাবর লিবাউ, সেইসাথে ক্লাইপেদা, রেটোভাসের দিকের দিকে। সমস্ত কামানও ব্যবহার করা হয়েছিল। এর জন্য নথিপত্র এবং বেশ কয়েকটি ফায়ারিং পজিশন প্রস্তুত করা হয়েছিল।
পুরো ডিভিশনের প্রতিরক্ষা সেক্টরের ভূখণ্ড ভালভাবে অধ্যয়ন করা হয়েছিল, প্রতিরক্ষামূলক অবস্থান দখলের নিকটতম পন্থা এবং প্লাটুন কমান্ডার, প্রধান এবং রিজার্ভ কমান্ড এবং পর্যবেক্ষণ পোস্টগুলি ডিভিশন সদর দফতর থেকে কোম্পানি কমান্ডারদের অন্তর্ভুক্ত পর্যন্ত সজ্জিত ছিল।
দ্বিতীয় প্রশ্ন।
কোন সময় থেকে এবং কোন আদেশের ভিত্তিতে কভারিং সৈন্যরা রাজ্য সীমান্তে প্রবেশ করতে শুরু করেছিল এবং শত্রুতা শুরুর আগে তাদের কতজনকে মোতায়েন করা হয়েছিল?
লেফটেন্যান্ট জেনারেল পি.পি. সোবেননিকভ (অষ্টম সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার):
1941 সালের 18 জুন সকালে, সেনাবাহিনীর প্রধান এবং আমি সিউলিয়াই দুর্গ এলাকায় প্রতিরক্ষামূলক কাজের অগ্রগতি পরীক্ষা করতে সীমান্ত অঞ্চলে যাই। সিউলিয়াইয়ের কাছে, একটি যাত্রীবাহী গাড়ি আমাকে ওভারটেক করে কিছুক্ষণের মধ্যেই থামল। কর্নেল জেনারেল F.I. কুজনেটসভ (প্রিবোভো সৈন্যদের কমান্ডার) এর থেকে আবির্ভূত হন। F.I. কুজনেটসভ আমাকে একপাশে ডেকে উত্তেজিতভাবে জানান যে কিছু জার্মান যান্ত্রিক ইউনিট সুওয়ালকিতে কেন্দ্রীভূত হয়েছে। তিনি আমাকে অবিলম্বে সীমান্তে ফরমেশনগুলি প্রত্যাহার করতে এবং 19 জুন সকালের মধ্যে সেনা সদর দফতর সিওলিয়াই থেকে 12 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি কমান্ড পোস্টে স্থাপন করার নির্দেশ দেন।
জেলা সৈন্যদের কমান্ডার তাইরাগায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেখানে মেজর জেনারেল এমএস শুমিলভের 11 তম রাইফেল কর্পসকে যুদ্ধের প্রস্তুতির জন্য রেখেছিলেন এবং তিনি আমাকে সেনাবাহিনীর ডানদিকে যাওয়ার নির্দেশ দেন। আমরা সেনাপ্রধান মেজর জেনারেল জি এ লরিওনভকে জেলগাভাতে ফেরত পাঠালাম। তিনি সদর দফতরকে কমান্ড পোস্টে নেতৃত্ব দেওয়ার কাজটি পেয়েছিলেন।
দিনের শেষে, টাইনিসাতে সৈন্যদের মনোনিবেশ করার জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছিল। 19 জুন সকালে, আমি ব্যক্তিগতভাবে আদেশের অগ্রগতি পরীক্ষা করেছিলাম। 10 তম, 90 তম এবং 25 তম পদাতিক ডিভিশনের ইউনিটগুলি পরিখা এবং কাঠ-এবং-আর্থ ফায়ারিং পয়েন্টগুলি দখল করেছিল, যদিও অনেকগুলি কাঠামো এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল না। 19 জুন রাতে, 12 তম মেকানাইজড কোরের ইউনিটগুলিকে সিওলিয়াই এলাকায় প্রত্যাহার করা হয়েছিল এবং একই সময়ে সেনা সদর দফতর কমান্ড পোস্টে পৌঁছেছিল।
উল্লেখ্য যে, কেউ ফরমেশন মোতায়েন করার কোনো লিখিত আদেশ পাননি। জেলা সৈন্যদের কমান্ডারের মৌখিক আদেশের ভিত্তিতে সবকিছু করা হয়েছিল। পরবর্তীকালে, টেলিফোন এবং টেলিগ্রাফের মাধ্যমে ডিটেক্টর নির্মাণ, খনন ইত্যাদি সম্পর্কে পরস্পর বিরোধী নির্দেশনা আসতে থাকে। তাদের বোঝা কঠিন ছিল। সেগুলো বাতিল করা হয়েছে, আবার নিশ্চিত করা হয়েছে এবং 22 জুন রাতে আমি ব্যক্তিগতভাবে জেলার প্রধান লেফটেন্যান্ট জেনারেল পি.এস. ক্লেনভের কাছ থেকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের আদেশ পেয়েছি। সাধারণভাবে, সর্বত্র "যুদ্ধের প্ররোচনা" এর ভয় এবং ভীতি অনুভূত হয়েছিল এবং ফলস্বরূপ, কর্মে অসঙ্গতি দেখা দেয়।
লেফটেন্যান্ট জেনারেল ভিআই মোরোজভ (11 তম সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার):
জেলার সেনা কমান্ডারের মৌখিক আদেশের ভিত্তিতে, 11 তম সেনা ইউনিট প্রতিরক্ষার প্রস্তুত লাইনে চলে গেছে। এটি মাঠের দুর্গের উন্নতির আড়ালে করা হয়েছিল।
সীমান্তে প্রতিটি বিভাগ থেকে একটি রেজিমেন্ট ছিল, একটি নিয়ম হিসাবে, একটি আর্টিলারি ব্যাটালিয়ন দ্বারা শক্তিশালী করা হয়েছিল। জুনের শুরুতে, কিছু রেজিমেন্ট অন্যদের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল।
1941 সালের জুনের শুরুতে, বিভাগগুলি তাদের এলাকায় কমান্ড পোস্ট মোতায়েন করেছিল, যেখানে অফিসাররা ক্রমাগত ডিউটিতে ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল আইপি শ্লেমিন (11 তম সেনাবাহিনীর প্রাক্তন প্রধান):
রাজ্যের সীমান্তে সেনা প্রত্যাহারের কোনো আদেশ আমার মনে নেই। স্পষ্টতই, তিনি সেখানে ছিলেন না, যেহেতু 28 তম এবং 33 তম রাইফেল বিভাগ এটির কাছাকাছি ছিল এবং 5 তম শিবিরে ছিল (সীমান্ত থেকে 30-35 কিলোমিটার)।
জুনের দ্বিতীয়ার্ধে, কোভনো অঞ্চলে একটি ফিল্ড ক্যাম্পে যাওয়ার অজুহাতে, ডিভিনস্ক থেকে 23 তম পদাতিক ডিভিশন মনোনিবেশ করেছিল।
জুন মাসে, 18 এবং 20 এর মধ্যে, সীমান্ত ইউনিটের কমান্ডাররা লিথুয়ানিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশকারী নাশকতাকারীদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সহায়তা দেওয়ার অনুরোধ নিয়ে সেনাবাহিনীর সদর দফতরের দিকে ফিরেছিল। এই বিষয়ে, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, কৌশলগত অনুশীলনের আড়ালে, বিভাগগুলি তাদের সেক্টরে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করবে এবং যোদ্ধাদের কাছে গোলাবারুদ হস্তান্তর করবে, যা, তবে, জেলা সেনাদের কমান্ডার কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বিভাগীয় গুদামে বিতরণ করা হয়।
এইভাবে, 20 জুনের মধ্যে, তিনটি রাইফেল ডিভিশন শত্রুর আক্রমণের ক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখার কাজ সহ প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করে।
কর্নেল জেনারেল এম.এস. শুমিলভ (অষ্টম সেনাবাহিনীর 11 তম রাইফেল কোরের প্রাক্তন কমান্ডার):
18 জুন সেনা কমান্ডারের আদেশে কর্পস সৈন্যরা প্রতিরক্ষামূলক অবস্থান নিতে শুরু করে। আমি শুধুমাত্র 125 পদাতিক ডিভিশনের কমান্ডার এবং কর্পস ইউনিটকে আদেশ দিয়েছিলাম। অন্যান্য ইউনিটও সেনাবাহিনীর লিয়াজোঁ অফিসারদের মাধ্যমে মৌখিক আদেশ পেয়েছে। কর্পস সদর দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। গোলাবারুদ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি শুধুমাত্র প্রতিরক্ষা প্রকৌশল সরঞ্জাম উন্নত করার অনুমতি দেওয়া হয়েছিল। যাইহোক, 20 জুন, আসন্ন বিপদ উপলব্ধি করে, আমি ইউনিটগুলিতে কার্তুজ এবং শেল বিতরণ এবং নির্দিষ্ট এলাকায় খনন শুরু করার নির্দেশ দিয়েছিলাম।
21শে জুন, জেলার সামরিক কাউন্সিলের একজন সদস্য (কর্পস কমিসার পিএ ডিব্রোভা) কর্পস সদর দফতরে ছিলেন, যিনি স্টাফ প্রধানের মাধ্যমে গোলাবারুদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। আমি এ বিষয়ে সেনাবাহিনীর সদর দপ্তরে লিখিত আদেশ চেয়েছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি।
মেজর জেনারেল I. I. Fadeev (8 তম সেনাবাহিনীর 10 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
19 জুন, 1941-এ, 10 তম রাইফেল কর্পসের কমান্ডার, মেজর জেনারেল আই.এফ. নিকোলাভের কাছ থেকে যুদ্ধের প্রস্তুতির জন্য একটি আদেশ প্রাপ্ত হয়েছিল। সমস্ত ইউনিট অবিলম্বে প্রতিরক্ষা এলাকায় প্রত্যাহার করা হয় এবং বাঙ্কার এবং আর্টিলারি ফায়ারিং অবস্থান দখল করে। ভোরবেলা, রেজিমেন্ট, ব্যাটালিয়ন এবং স্থলে থাকা কোম্পানির কমান্ডাররা পূর্বে তৈরি পরিকল্পনা অনুসারে যুদ্ধ মিশনগুলিকে স্পষ্ট করে এবং তাদের প্লাটুন এবং স্কোয়াড কমান্ডারদের কাছে নিয়ে আসে।
সীমান্তে সংঘটিত কার্যকলাপগুলিকে আড়াল করার জন্য, সাধারণ প্রতিরক্ষা কাজ করা হয়েছিল এবং কিছু কর্মী সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকা প্রতিরক্ষা কাঠামোর ভিতরে ছদ্মবেশে ছিল।
কর্নেল এস.এম. ফিরসভ (11 তম সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং সৈন্যদের প্রাক্তন প্রধান):
20 জুন, সেনাবাহিনীর বিভাগীয় প্রধান এবং অধিদপ্তর প্রধান মেজর জেনারেল আইপি শ্লেমিনের সাথে একত্রিত হয়েছিল, যিনি ঘোষণা করেছিলেন যে তারা সেই রাতে কমান্ড পোস্টে চলে যাচ্ছেন। আমাদের সতর্ক করা হয়েছিল যে এই ইভেন্টটি প্রশিক্ষণ সার্কিটে অনুষ্ঠিত হচ্ছে।
যুদ্ধের প্রস্তুতিতে তাদের ইঞ্জিনিয়ারিং ইউনিট স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও, কমান্ড রাজ্যের সীমান্তে খনির এলাকায় আপত্তি করেনি, শর্ত থাকে যে আমি নিজেই এই কর্মের জন্য দায়ী থাকব। কাজ শুরু করেন। যাইহোক, পরের দিন আমাকে সেনাবাহিনীর প্রধানের কাছে তলব করা হয়েছিল, যেখানে আমি জেলা থেকে একটি টেলিগ্রামের সাথে পরিচিত হয়েছিলাম। "জেলা সৈন্যদের কমান্ডার," এতে বলা হয়েছে, "সেনা প্রকৌশল বাহিনীর প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিরসভের অননুমোদিত কর্মের প্রতি 11 তম সেনাবাহিনীর কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করেছেন, যিনি দুটি স্যাপার ব্যাটালিয়ন অপসারণে নিজেকে প্রকাশ করেছিলেন। প্রতিরক্ষামূলক কাজ থেকে এবং তাকে সীমান্তে মাইনিং চালানোর দায়িত্ব দেওয়া। জেলা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফিরসভকে ভর্ৎসনা করেন এবং ব্যাটালিয়নগুলোকে ফিরিয়ে দিতে এবং খনির কাজ না করার নির্দেশ দেন।”
ট্যাঙ্ক বাহিনীর কর্নেল জেনারেল পি.পি. পোলুবোয়ারভ (প্রিবোভোর সাঁজোয়া বাহিনীর প্রাক্তন প্রধান):
16 জুন, রাত 11 টায়, 12 তম মেকানাইজড কর্পসের কমান্ড ইউনিটটিকে যুদ্ধের প্রস্তুতিতে রাখার নির্দেশনা পায়। কর্পস কমান্ডার, মেজর জেনারেল এন.এম. শেস্তোপলভকে 23:00 জুন 17 তারিখে 202 তম মোটরাইজড ডিভিশন থেকে আসার পর এই বিষয়ে অবহিত করা হয়েছিল, যেখানে তিনি গতিশীলতার প্রস্তুতি পরীক্ষা করছিলেন।
18 জুন, কর্পস কমান্ডার যুদ্ধ সতর্কতার জন্য ফর্মেশন এবং ইউনিট উত্থাপন করেন এবং তাদের পরিকল্পিত এলাকায় প্রত্যাহার করার নির্দেশ দেন। এটি 19 এবং 20 জুনের মধ্যে করা হয়েছিল।
16 জুন, জেলা সদরের আদেশে, 3য় মেকানাইজড কর্পস (ট্যাঙ্ক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল এ.ভি. কুরকিন)ও যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল, যা একই সময়ে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত হয়েছিল।
1. পি.পি. সোবেননিকভ, 8 তম সেনাবাহিনীর কমান্ডার 2. ভি. আই. মোরোজভ, 11 তম সেনাবাহিনীর কমান্ডার 3. এম. এস. শুমিলভ, 11 তম রাইফেল কর্পস 4. পি. পি. পোলুবোয়ারভ, প্রাইবোভোর স্বয়ংক্রিয় সাঁজোয়া বাহিনীর কমান্ডার
একটি মন্তব্য.
সাধারণভাবে, PribOVO-তে সীমান্ত কভার করার জন্য প্রতিরক্ষামূলক পরিকল্পনা আংশিকভাবে কমান্ডারদের কাছে জানানো হয়েছিল। তবে, তা সত্ত্বেও, উপস্থাপিত তথ্য থেকে এটি স্পষ্ট যে সামরিক ইউনিটগুলি কমপক্ষে "তাদের প্রতিরক্ষা ক্ষেত্রগুলিতে ভিত্তিক" ছিল, পুনরুদ্ধার করা হয়েছিল, ক্ষেত্রের দুর্গগুলি আংশিকভাবে প্রস্তুত করা হয়েছিল এবং বেশ কয়েকটি কর্মীদের অনুশীলনে প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুত করা হয়েছিল।
সকল কমান্ডার 18-20 জুন সীমান্তে অগ্রসর হওয়ার কথা বলছেন। অধিকন্তু, উত্তরগুলির মধ্যে "প্রস্তুতি মোকাবিলায় বিভাগ/গঠন আনার বিষয়ে" শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে। আমি পরের অনুচ্ছেদে রেড আর্মির যুদ্ধ প্রস্তুতির ডিগ্রী সম্পর্কে কথা বলব (এটি গুরুত্বপূর্ণ!), আপাতত আমাদের মনে রাখা যাক প্রিবোভো কমান্ডাররা সীমান্তে অগ্রসর হওয়ার বৈশিষ্ট্যটি কীভাবে চিহ্নিত করেছিল। এটি PribOVO সদর দফতরের (20) আদেশটিও লক্ষ্য করার মতো:
ফোরফিল্ড এবং প্রধান প্রতিরক্ষামূলক অঞ্চল উভয়ই অবস্থানের দ্রুত দখল নিশ্চিত করতে, সংশ্লিষ্ট ইউনিটগুলিকে সম্পূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে।
19 জুন থেকে ফোরফিল্ড এবং প্রধান প্রতিরক্ষামূলক অঞ্চলের সমস্ত ইউনিট অবশ্যই "সম্পূর্ণভাবে যুদ্ধ প্রস্তুতিতে" থাকতে হবে।
সুতরাং, সাধারণভাবে, 18 জুন থেকে, PribOVO-এর সেনাবাহিনী এবং বিভাগগুলি কভার প্ল্যান দ্বারা নির্ধারিত প্রতিরক্ষা অঞ্চলগুলি মোতায়েন এবং দখল করতে শুরু করে। এটি আংশিকভাবে লিখিত নির্দেশের মাধ্যমে সম্পাদিত হয়েছিল, উদাহরণস্বরূপ, 12 তম যান্ত্রিক কর্পসকে যুদ্ধের প্রস্তুতি এবং একটি প্রদত্ত অঞ্চলে যাওয়ার জন্য একটি আদেশ (15)। কিন্তু প্রতিরক্ষামূলক লাইনে সৈন্যদের অগ্রগতি এবং মোতায়েনের জন্য বেশিরভাগ আদেশ প্রিবোভো এফ কুজনেটসভের কমান্ডার থেকে মৌখিকভাবে করা হয়েছিল। আমি জোর দিয়ে বলি যে জেলা কমান্ডার ব্যক্তিগতভাবে সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছেন।
তিনি যদি এটি করতেন, উদাহরণস্বরূপ, এপ্রিল-মে মাসে, এটি একটি উস্কানি হিসাবে বিবেচিত হতে পারে। এবং সামরিক অভিযানের আগে এটি করার অর্থ সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করা।
পরবর্তী যুদ্ধে, এফ. কুজনেটসভ নিজেকে একজন ভাল সামরিক কমান্ডার হিসাবে দেখাননি, তবে 22 জুনের মধ্যে, জেলা সৈন্যদের উত্থাপিত করা হয়েছিল, যা জার্মানদের ঘুমন্ত গ্যারিসনগুলিতে আক্রমণ করতে দেয়নি।
একই সময়ে, সর্বত্র নার্ভাসনেস অনুভূত হয়েছিল, আদেশ দেওয়া হয়েছিল এবং বাতিল করা হয়েছিল (উদাহরণস্বরূপ, সীমান্তে খনির এলাকা):
… সর্বত্র প্রচণ্ড নার্ভাসনেস অনুভূত হয়েছিল, "যুদ্ধের প্ররোচনা" এবং ফলস্বরূপ, কর্মে অসঙ্গতি দেখা দেয়।
পশ্চিমী বিশেষ সামরিক জেলা
প্রথম প্রশ্ন.
রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সৈন্যদের কাছে জানানো হয়েছে, যতদূর তারা উদ্বিগ্ন; এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কমান্ড এবং সদর দপ্তর কখন এবং কী করেছে?
মেজর জেনারেল পি.আই. লিয়াপিন (দশম সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ):
1941 সালের জানুয়ারিতে রাজ্য সীমান্ত প্রতিরক্ষার জন্য জেলা নির্দেশ প্রাপ্তির সাথে সাথে, সেনা কমান্ডার মেজর জেনারেল কে ডি গোলুবেভ একটি সিদ্ধান্ত নেন। 8 তম রাইফেল ডিভিশনের ইউনিটগুলির সাথে 1 ম রাইফেল কর্পস, নভোগ্রোডোকের কাছে নরেভ নদীর ডানদিকে সীমানা রেখা থেকে রাজ্যের সীমান্তের একটি অংশকে রক্ষা করে। ২য় পদাতিক ডিভিশন, একটি শক্তিশালী রেজিমেন্ট সহ, ডানদিকে প্রতিবেশীর সাথে একটি সংযোগ নিশ্চিত করে, এটিকে লোসেভো লাইনে (ওসোভেটসের 15 কিলোমিটার উত্তর-পশ্চিমে) ঠেলে দেয়। ২য় পদাতিক ডিভিশনের অবশিষ্ট বাহিনী দ্বিতীয় পর্বে থাকবে এবং গ্যানেন্ডজ দুর্গের সাহায্যে ওসোভিক দুর্গ রক্ষা করবে। 5ম রাইফেল কর্পস, দুটি সেনা আর্টিলারি রেজিমেন্ট দ্বারা শক্তিশালী, নভোগ্রোডক থেকে জুজেল পর্যন্ত সেনাবাহিনীর অবশিষ্ট প্রতিরক্ষা লাইনকে কভার করার নির্দেশ দেওয়া হয়েছিল, প্রথম পর্বে উভয় বিভাগ রয়েছে।
এইভাবে, 10 তম সেনাবাহিনীর প্রতিরক্ষা অঞ্চল (145 কিমি প্রশস্ত) প্রথম পর্বে শুধুমাত্র তিনটি রাইফেল ডিভিশন দ্বারা আচ্ছাদিত ছিল এবং যে কোনও দিক থেকে সমস্ত ধরণের শত্রু সেনাদের দ্বারা অপারেশনের জন্য অ্যাক্সেসযোগ্য ভূখণ্ডে। এই পরিস্থিতিতে, কর্পস এবং ডিভিশন কমান্ডাররা রিজার্ভ তৈরি করতে পারে না। উপর থেকে অনুমতি ছাড়া তার মজুদ ব্যবহার করার অধিকার সেনা কমান্ডারের ছিল না। অতএব, গভীর থেকে এবং সামনের দিক থেকে বাহিনী এবং উপায়গুলির পরিকল্পিত কৌশল ছাড়াই সমগ্র রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা অস্থির ছিল।
আমরা জানুয়ারি থেকে যুদ্ধের একেবারে শুরু পর্যন্ত 1941 সালের রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা বারবার সংশোধন করেছি, কিন্তু আমরা তা শেষ করতে পারিনি। জেলার অপারেশনাল নির্দেশনায় সর্বশেষ পরিবর্তনটি 14 মে মিনস্কে আমার দ্বারা গৃহীত হয়েছিল। এটি 20 মে এর মধ্যে পরিকল্পনার উন্নয়ন সম্পন্ন করার এবং ZapOVO-এর সদর দফতরে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 20 মে, আমি রিপোর্ট করেছি: "পরিকল্পনাটি প্রস্তুত রয়েছে; নির্বাহী নথি তৈরি করতে শুরু করার জন্য জেলা সেনার কমান্ডারের অনুমোদন প্রয়োজন।" কিন্তু যুদ্ধ শুরুর আগে ডাক আসেনি। উপরন্তু, মে মাসের সর্বশেষ রিপোর্ট [দেখায় যে] সেনাবাহিনীতে অনেক প্রশিক্ষণ ইভেন্ট পরিচালিত হয়েছিল, যেমন ফিল্ড ট্রিপ, কমান্ড স্টাফদের জন্য পদ্ধতিগত প্রশিক্ষণ ইত্যাদি। তাই, কেউই রাষ্ট্রের নির্বাহী নথির বিকাশ করতে পারেনি। সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা।
যাইহোক, ZapOVO সদর দফতরের সমস্ত আদেশের উদ্দেশ্য ছিল অধস্তনদের মনে একটি আত্মতুষ্টির পরিবেশ তৈরি করা। রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনার অনুমোদন নিয়ে আমরা যে "ব্যাগপাইপস" তৈরি করেছিলাম, তা একদিকে শত্রুপক্ষের নিষ্পত্তিমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রস্তুতি, যার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের বিস্তারিত জানানো হয়েছিল, অন্যদিকে, আমাদের সম্পূর্ণভাবে দিশেহারা করে তুলেছিল। এবং উদ্ভূত পরিস্থিতিকে গুরুত্ব না দেওয়ার জন্য আমাদের সেট আপ করুন।
কর্নেল জেনারেল এলএম স্যান্ডালভ (৪র্থ সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ):
1941 সালের এপ্রিলে, 4 র্থ সেনাবাহিনীর কমান্ড জাপোভোভোর সদর দফতর থেকে একটি নির্দেশনা পেয়েছিল, যা অনুসারে ব্রেস্টের দিকে সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা প্রয়োজন ছিল। এতে বলা হয়েছে যে "সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, জেলার সমগ্র অঞ্চলকে সেনা কভার এলাকায় ভাগ করা হয়েছে..."। জেলা নির্দেশনা অনুসারে, একটি সেনা কভার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এটিকে মূল্যায়ন করে, এটি লক্ষ করা উচিত যে এটি জেলার নির্দেশের সাথে সঙ্গতিপূর্ণ, যার মধ্যে, সংক্ষেপে, সেনাবাহিনীর জন্য সমস্ত প্রধান বিষয় ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল - কভার এলাকার জন্য বরাদ্দকৃত বাহিনী নির্দেশিত ছিল, তাদের ঘনত্বের স্থানগুলি যুদ্ধের সতর্কতা, সৈন্যদের প্রস্তুতির জন্য সময়সীমা, কাজ এবং তাদের বাস্তবায়নের আদেশ এবং ফলস্বরূপ, কভারের জন্য জেলা কমান্ডের সিদ্ধান্তে ত্রুটিগুলি স্বয়ংক্রিয়ভাবে সেনা পরিকল্পনায় স্থানান্তরিত হয়েছিল।
জেলা ও সেনাবাহিনীর পরিকল্পনার প্রধান ত্রুটি ছিল তাদের অবাস্তবতা। কভার করার জন্য দেওয়া সৈন্যদের একটি উল্লেখযোগ্য অংশ এখনও বিদ্যমান ছিল না। উদাহরণস্বরূপ, 13 তম সেনাবাহিনী, যা 10 তম এবং 4 র্থ সেনাবাহিনীর মধ্যে একটি কভার এলাকা তৈরির দায়িত্ব অর্পণ করা হয়েছিল এবং 14 তম যান্ত্রিক কর্পস, যা 4 র্থ সেনাবাহিনীর অংশ ছিল, গঠনের প্রক্রিয়াধীন ছিল। সামরিক সংঘাতের ক্ষেত্রে নতুন অঞ্চলে কিছু গঠনের আগমন এমন একটি সময়ে নির্ধারিত হয়েছিল যে তাদের কভার কাজগুলি সমাধানে অংশ নেওয়ার সময় ছিল না (এম-3-এ আগমনের সময়সীমা সহ 100 তম পদাতিক ডিভিশন)। সীমান্তে সৈন্য কেন্দ্রীভূত করার জন্য এই ধরনের পরিকল্পনা আগাম ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। এবং তাই এটি ঘটেছে. যুদ্ধের তৃতীয় দিনে বা পরে চতুর্থ সেনাবাহিনীর অংশ হিসেবে ডিভিশনটি আসেনি।
কর্নেল জেনারেল ভিএস পপভ (৪র্থ সেনাবাহিনীর ২৮তম রাইফেল কর্পসের প্রাক্তন কমান্ডার):
২৮তম রাইফেল কর্পসের কমান্ডার হিসেবে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা আমাকে জানানো হয়নি।
মেজর জেনারেল এম. এ. জাশিবালভ (10 তম সেনাবাহিনীর 86 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
1 মে, 1941 সালের মধ্যে, বিভাগের প্রতিরক্ষামূলক অঞ্চল, যার সৃষ্টি আমরা 1940 সালের আগস্টে শুরু করেছিলাম, সজ্জিত করা হয়েছিল। মে মাসের দ্বিতীয়ার্ধে, চিফ অফ স্টাফ এবং আমাকে 10 তম সেনাবাহিনীর সদর দফতরে তলব করা হয়েছিল। সেখানে, চিফ অফ স্টাফ, মেজর জেনারেল এলআই ল্যাপিন, একটি নতুন বিভাগীয় প্রতিরক্ষা লাইন তৈরি এবং সজ্জিত করার কমান্ডারের সিদ্ধান্ত আমাদের নজরে আনেন। 1 জুনের আগে, রেজিমেন্টাল এলাকা এবং ব্যাটালিয়ন প্রতিরক্ষা এলাকা, আর্টিলারি ফায়ারিং পজিশন, কমান্ড এবং পর্যবেক্ষণ পোস্টগুলির পুনরুদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রতিরক্ষামূলক কর্ম পরিকল্পনা অনুমোদন করা হয়। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার উপর ভিত্তি করে, ডিভিশন সদর দপ্তর নতুন জোনে একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ পরিচালনার জন্য একটি আদেশ এবং একটি পরিকল্পিত মিথস্ক্রিয়া টেবিল তৈরি করে।
ডিভিশনের সমস্ত ইউনিটের জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছিল যাতে তাদের যুদ্ধ সতর্কতা অবলম্বন করা হয়। একটি প্রতিষ্ঠিত সংকেত অনুযায়ী ময়নাতদন্তের অনুমতি দেওয়া হয়েছিল।
রাইফেল এবং আর্টিলারি রেজিমেন্ট, পৃথক ব্যাটালিয়ন এবং ডিভিশনের কমান্ডাররা কাজগুলি জানতেন এবং এই অনুসারে, রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষার জন্য সমাধান এবং যুদ্ধের আদেশ তৈরি করেছিলেন।
কর্নেল S.I. গুরভ (4র্থ সেনাবাহিনীর 49 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে, ডিভিশন কমান্ডার এবং আমাকে 4র্থ সেনাবাহিনীর সদর দফতরে ডাকা হয়েছিল। সেখানে অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল এবং বিভাগের সেক্টরকে রক্ষা করার জন্য ইউনিটগুলির জন্য একটি যুদ্ধের আদেশ লেখা হয়েছিল। সমস্ত নথিপত্র খামে রাখা হয়েছিল, সেনাবাহিনীর সদর দফতরের সিল দিয়ে সিল করা হয়েছিল এবং পরে ডিভিশন সদর দফতরে আনা হয়েছিল, যেখানে সেগুলি "লাল প্যাকেট" সহ আমার সেফে সংরক্ষণ করা হয়েছিল।
আমরা সুরক্ষিত এলাকার আগুন বিবেচনা করে বিভাগের জন্য একটি অগ্নি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে সক্ষম হইনি, যেহেতু এর সদর দফতর এই তথ্য দিতে অস্বীকার করেছিল, এই বিষয়টি উল্লেখ করে যে ZapOVO-এর সদর দফতর এই বিষয়গুলিতে কোনও তথ্য দিতে নিষেধ করেছিল।
কর্নেল এ.এস. কিসলিটসিন (14 তম মেকানাইজড কর্পসের 22 তম ট্যাঙ্ক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
1941 সালের মার্চ-এপ্রিলের দিকে, ডিভিশন কমান্ডার, আমি, অপারেশনাল বিভাগ এবং যোগাযোগের প্রধানদেরকে 4র্থ সেনাবাহিনীর (কোবরিন) সদর দফতরে তলব করা হয়েছিল।
2-3 দিনের মধ্যে, আমরা যুদ্ধের সতর্কতায় বিভাগ বাড়ানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছি, যার মধ্যে নথিগুলি অন্তর্ভুক্ত ছিল যেমন ঘনত্ব এলাকায় মার্চ করার আদেশ, রেডিও এবং টেলিফোন যোগাযোগের চিত্র এবং যুদ্ধের ক্ষেত্রে ডিভিশন ডিউটি অফিসারকে নির্দেশাবলী। সতর্ক বিভাগকে শক্তিশালী করার কোনো পরিকল্পনা ছিল না।
এমনকি রেজিমেন্ট এবং বিভাগীয় ইউনিটের কমান্ডারদেরও উন্নত নথির বিষয়বস্তুর সাথে পরিচিত করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। উপরন্তু, যে এলাকায় গঠন কেন্দ্রীভূত হয়েছিল সেখানে পর্যবেক্ষণ এবং কমান্ড পোস্টগুলি সজ্জিত করার অনুমতি দেওয়া হয়নি, যদিও এই সমস্যাটি সিগন্যালম্যানদের দ্বারা উত্থাপিত হয়েছিল।
দ্বিতীয় প্রশ্ন।
কোন সময় থেকে এবং কোন আদেশের ভিত্তিতে কভারিং সৈন্যরা রাজ্য সীমান্তে প্রবেশ করতে শুরু করেছিল এবং শত্রুতা শুরুর আগে তাদের কতজনকে মোতায়েন করা হয়েছিল?
মেজর জেনারেল পিআই ল্যাপিন (দশম সেনাবাহিনীর প্রাক্তন প্রধান):
যুদ্ধ শুরুর কয়েক দিন আগে, জেলা সদর দফতর একটি কমান্ড পোস্ট সংগঠিত করতে শুরু করেছিল, জাপোভো সৈন্যদের কমান্ডার যুদ্ধের সম্ভাব্য প্রাদুর্ভাবের সময় সম্পর্কে সচেতন ছিলেন। তবে কোনো কারণে তিনি আমাদের কাছে কোনো ব্যবস্থা নেওয়ার দাবি করেননি।
এই অবস্থার অধীনে, আমরা স্বাধীনভাবে শুধুমাত্র দুটি ফিল্ড কমান্ড পোস্ট (জঙ্গলে, বিয়ালিস্টক থেকে 18 কিলোমিটার পশ্চিমে, ঝেদনিয়া এবং ভ্যালি স্টেশনের মধ্যে) প্রস্তুত করতে পেরেছি এবং রাইফেল কর্পসের সদর দফতরও স্থানান্তরিত করেছি: প্রথমটি ভিজিউতে, 5ম জামব্রোভের কাছে।
রাজ্য সীমান্তে, সেনা জোনে, 70টি ব্যাটালিয়ন এবং মোট 40 হাজার লোকের ডিভিশন পর্যন্ত প্রতিরক্ষামূলক কাজে নিযুক্ত ছিল। 150-কিমি সম্মুখে ছড়িয়ে ছিটিয়ে এবং গভীর গভীরতায়, দুর্বল বা সম্পূর্ণ নিরস্ত্র, তারা রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষার জন্য একটি প্রকৃত শক্তির প্রতিনিধিত্ব করতে পারেনি। বিপরীতে, নির্মাণ, স্যাপার এবং রাইফেল ব্যাটালিয়নের কর্মীরা, শত্রু বিমানের প্রথম হামলায়, অস্ত্র এবং কামান সহায়তা ছাড়াই, পূর্ব দিকে পিছু হটতে শুরু করে, পিছনে আতঙ্ক তৈরি করে।
এবং অন্য কী প্রতিক্রিয়া হতে পারে, উদাহরণস্বরূপ, 13 তম যান্ত্রিক কর্পসের 25 তম এবং 31 তম ট্যাঙ্ক বিভাগের কর্মীদের মধ্যে, যে যুদ্ধের শুরুতে বেশ কয়েকটি প্রশিক্ষণ ট্যাঙ্ক ছিল, প্রতিটিতে 7 হাজার লোক, সম্পূর্ণ নিরস্ত্র। .
মেজর জেনারেল B. A. Fomin (ZapOVO সদর দপ্তরের অপারেশনাল বিভাগের প্রাক্তন ডেপুটি হেড):
বিভাগগুলি 1941 সালের এপ্রিল-মে মাসে মার্চিং অর্ডারে সীমান্ত এলাকায় পুনরায় মোতায়েন করা শুরু করে। যান্ত্রিক কামান এবং NZ গুদামগুলি রেলপথে পরিবহন করা হয়েছিল। নিম্নলিখিত গঠনগুলি স্থানান্তরিত হয়েছে: 85 তম রাইফেল বিভাগ - গ্রোডনোর পশ্চিমে অঞ্চলগুলি, 21 তম রাইফেল কর্পস - ভিটেবস্ক থেকে উত্তর-পশ্চিম এবং লিডার উত্তরে, 49 তম এবং 113 তম রাইফেল বিভাগ - বেলোভেজস্কায়া পুশ্চার পশ্চিমে, 75 তম - মজির থেকে মালরিটি জেলা পর্যন্ত - বেরেজা-কারতুজস্কায়া থেকে ব্রেস্ট এবং আরও উত্তরে।
জুনের মাঝামাঝি সময়ে, 47 তম রাইফেল কর্পসের কমান্ডকে 21-23 জুনের মধ্যে রেলপথে ওবুজ-লেসনি এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সময়ে, 55 তম (স্লুটস্ক), 121 তম (বব্রুইস্ক), 143 তম (গোমেল) রাইফেল বিভাগ সেখানে সম্মিলিত মার্চে এবং 50 তম রাইফেল বিভাগ ভিটেবস্ক থেকে গাইনোভকা অঞ্চলে অগ্রসর হয়েছিল।
শত্রুতা শুরুর আগে, সৈন্যদের রাজ্য সীমান্ত বরাবর তাদের জোনে প্রতিরক্ষামূলক অবস্থান নিতে নিষেধ করা হয়েছিল।
এয়ার স্ট্রাইক (২২শে জুন ভোর ৩:৫০ মিনিটে) এবং আর্টিলারি ব্যারেজ (২২শে জুন ভোর ৪টায়), শত্রুরা ঘুরে দাঁড়াতে এবং রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছিল: ৩য় সেনাবাহিনীতে - 4র্থ পদাতিক রেজিমেন্ট, 27 তম এবং 56 তম পদাতিক ডিভিশনের নিয়ন্ত্রণ; 10 তম - 1 এবং 5 এসকে, 2, 8, 13 এবং 86 এসডি নিয়ন্ত্রণ; 4 র্থ - 6 এবং 75 রাইফেল বিভাগে। অগ্রগতির প্রক্রিয়ায় তাদের আক্রমণ করা হয়েছিল: 3য় সেনাবাহিনীতে - 85 পদাতিক ডিভিশন, 4র্থ আর্মিতে - 42 পদাতিক ডিভিশন।
লেফটেন্যান্ট জেনারেল জিভি রেভুনেনকভ (৩য় সেনাবাহিনীর 37 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন প্রধান):
17 জুন, 1941-এ, আমি, প্রথম রাইফেল কোরের কমান্ডার, মেজর জেনারেল ডি. রুবতসভ এবং ডিভিশন কমান্ডার, কর্নেল এ.ই. চেখারিনকে জেলা সদরে তলব করা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে 37 তম পদাতিক ডিভিশন লিডা ফিল্ড ক্যাম্পের জন্য রওনা হবে, যদিও এটি পরিষ্কার ছিল যে রাজ্য সীমান্তে সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে পুনরায় মোতায়েন করা হচ্ছে। তাদের ক্যাম্পে আজীবন তাদের সাথে সবকিছু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
মার্চিং অর্ডারে লেপেল থেকে দুটি রেজিমেন্ট রওনা হয়েছিল এবং ভিটেবস্ক গ্যারিসনের কিছু অংশ রেলপথে পাঠানো হয়েছিল। এচেলনগুলি পরিবহনের সহজতার নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছিল, তাই ডিভিশন সদর দফতর কোনও যোগাযোগ ব্যাটালিয়ন ছাড়াই অনুসরণ করেছিল এবং গোলাবারুদটি চূড়ান্ত পর্যায়ে ছিল।
আমরা 22 শে জুন বোগডানো স্টেশনে 12 টায় ভিএম মোলোটভের বক্তৃতায় যুদ্ধের শুরু সম্পর্কে শিখেছি। সেই সময়ে, বিভাগের ইউনিটগুলি এখনও এগিয়ে যাচ্ছিল, তাদের সাথে কোনও যোগাযোগ ছিল না, কমান্ডার বা সদর দফতর পরিস্থিতি জানত না।
1. এল.এম. স্যান্ডালভ, 4র্থ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ 2. এ.এস. কিসলিটসিন, 22তম ট্যাঙ্ক ডিভিশনের চিফ অফ স্টাফ 3. এম.এস. জাশিবালভ, 86 তম পদাতিক ডিভিশনের কমান্ডার 4. জি.ভি. রেভুনেনকভ, 37 তম পদাতিক ডিভিশনের প্রধান
একটি মন্তব্য.
প্রথমত, এটা লক্ষণীয় যে সেনা কমান্ডার এবং স্টাফ প্রধানরা 1941 সালের জানুয়ারী থেকে শুরু হওয়া কভার পরিকল্পনার অঙ্কন এবং ধ্রুবক সামঞ্জস্যের দিকে ইঙ্গিত করেছেন। অনেক কমান্ডার ইঙ্গিত দেয় যে তাদের ইউনিটগুলির জন্য প্রতিরক্ষা ক্ষেত্রগুলি স্পষ্ট করা হচ্ছে (10 তম সেনা: 86 তম পদাতিক ডিভিশন (M. Zashibalov), 4th Army: 49th Infantry Division (S. Gurov))।
জুনের মাঝামাঝি সময়ে, ZapOVO, অন্যান্য জেলার মতো, কভার পরিকল্পনা দ্বারা প্রতিষ্ঠিত সীমান্তের কাছাকাছি গভীর বিভাগগুলি সরানোর আদেশটি সম্পাদন করে। তবে সমস্ত ইউনিট তাদের নির্দেশিত স্থানে পৌঁছাতে সক্ষম হয়নি (যুদ্ধের শুরুতে তাদের তথ্য ছাড়াই রাস্তায় পাওয়া গিয়েছিল এবং কী ঘটছে তার সঠিক ধারণা ছিল)। ZapOVO-এর চিফ অফ স্টাফ ভি. ক্লিমোভস্কিখ 21 জুন যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত ডিভিশন মোতায়েনের আদেশ দিয়েছিলেন।
একক কমান্ডার ইঙ্গিত দেননি যে ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতিতে রাখা উচিত। এই বিষয়ে, ZapOVO-এর পরিস্থিতি PribOVO থেকে আশ্চর্যজনকভাবে ভিন্ন, যেখানে বেশিরভাগ সৈন্য তাদের সেক্টরে একটি কভার পরিকল্পনা অনুযায়ী মোতায়েন করা হয়েছিল।
জেলা সদর দপ্তর কয়েক দিনের মধ্যে তার কমান্ড পোস্ট সংগঠিত করেছিল, কিন্তু 10 তম সেনাবাহিনীতে এমন কোনও নির্দেশ ছিল না। এছাড়াও, বিদ্যমান কমান্ড পোস্টগুলিতে প্রয়োজনীয় যোগাযোগ সরঞ্জাম রাখার অনুমতি দেওয়া হয়নি। 10 তম সেনাবাহিনীর সদর দপ্তর স্বাধীনভাবে দুটি কমান্ড পোস্ট সংগঠিত করেছে।
কিয়েভ বিশেষ সামরিক জেলা
প্রথম প্রশ্ন.
রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সৈন্যদের কাছে জানানো হয়েছে, যতদূর তারা উদ্বিগ্ন; এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কমান্ড এবং সদর দপ্তর কখন এবং কী করেছে?
সেনা জেনারেল এম এ পুরকায়েভ (কিভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রাক্তন চিফ অফ স্টাফ):
রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা সেনাদের কাছে জানানো হয়েছিল। এপ্রিল মাসে জেলার চিফ অফ স্টাফ, অপারেশনাল বিভাগ এবং সেনাবাহিনীর কমান্ডাররা এবং তাদের সদর দফতরের অপারেশনাল গ্রুপের দ্বারা এর উন্নয়ন করা হয়েছিল। মে মাসের প্রথম দশ দিনে, সেনা পরিকল্পনা জেলা সামরিক পরিষদ কর্তৃক অনুমোদিত হয় এবং সেনা সদর দফতরে স্থানান্তর করা হয়। প্রশাসনিক নথি অনুসারে সেনাবাহিনীর পরিকল্পনা গঠনের আগে তৈরি করা হয়েছিল।
তাদের কমান্ডার এবং চিফ অফ স্টাফরা সেনা সদর দফতরের ফর্মেশনের নথিগুলির সাথে পরিচিত ছিলেন, তারপরে তাদের প্রায় 1 জুন পর্যন্ত সিল করা প্যাকেজে স্টোরেজের জন্য স্টাফদের প্রধানের কাছে স্থানান্তর করা হয়েছিল।
সমস্ত ইউনিট এবং গঠন সদর দপ্তরের সতর্কতা পরিকল্পনা ছিল। রাজ্যের সীমান্ত প্রতিরক্ষার পরিকল্পনাটি জেলার সামরিক কাউন্সিলের একটি টেলিগ্রামের মাধ্যমে কার্যকর করা হয়েছিল (তিনটি স্বাক্ষর সহ) আমি সেনাবাহিনীর কমান্ডার এবং অশ্বারোহী কোরের কমান্ডারকে (৫ম সেনাপতি) সম্বোধন করেছিলাম। অশ্বারোহী কর্পস, মেজর জেনারেল এফ.ভি কামকভ)। ফর্মেশন এবং ইউনিটগুলিতে, অ্যালার্ম ঘোষণা করে সেনাবাহিনীর সামরিক কাউন্সিল এবং অশ্বারোহী কর্পসের কমান্ডার থেকে শর্তসাপেক্ষ টেলিগ্রাম অনুসারে কর্ম পরিকল্পনা করা হয়েছিল।
আর্মি জেনারেল আই. কে. বাগরামিয়ান (KOVO সদর দপ্তরের অপারেশনাল বিভাগের প্রাক্তন প্রধান):
রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনাটি সৈন্যদের কাছে জানানো হয়েছিল, যতদূর তারা উদ্বিগ্ন ছিল, নিম্নরূপ: সৈন্যরা সরাসরি কভার প্রদান করে... রেজিমেন্ট পর্যন্ত এবং সহ বিস্তারিত পরিকল্পনা এবং ডকুমেন্টেশন ছিল; জেলার অবশিষ্ট সৈন্যদের (পাঁচটি রাইফেল কর্পস, সাতটি যান্ত্রিক কর্পস যা এখনও গঠন এবং শক্তিবৃদ্ধি ইউনিট সম্পূর্ণ করেনি) একটি যুদ্ধ আদেশ সহ একটি সিল করা খাম এবং নির্ধারিত কাজগুলির যুদ্ধ সহায়তার জন্য সমস্ত নির্দেশাবলী ছিল, যা সংরক্ষণ করা হয়েছিল গঠনের সংশ্লিষ্ট প্রধান স্টাফ.
এর সমস্ত বিবরণে ব্যবহারের পরিকল্পনা এবং ডকুমেন্টেশন শুধুমাত্র কর্পস এবং বিভাগের জন্য জেলা সদরে তৈরি করা হয়েছিল। নির্বাহকারীরা পরবর্তীটি খোলার পরে কেবল সিল করা খামে আবদ্ধ নথি থেকে তাদের সম্পর্কে জানতে পারে।
মেজর জেনারেল 3. 3. রোগোজনি (5ম সেনাবাহিনীর 1ম রাইফেল কোরের প্রাক্তন চিফ অফ স্টাফ):
1941 সালের মে মাসের মাঝামাঝি সময়ে, 5ম সেনাবাহিনীর সদর দফতর রাজ্যের সীমান্তকে আচ্ছাদন করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে। সেনাবাহিনীর সদর দফতরে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন: 15 তম রাইফেল কর্পসের কমান্ডার, কর্নেল আই. আই. ফেদিউনিনস্কি, আমি এবং ডিভিশনের কমান্ডাররা: মেজর জেনারেল জি. আই. শেরস্ত্যুক, কর্নেল এম. পি. টিমোশেঙ্কো (45 তম এবং 62 তম পদাতিক ডিভিশনের কমান্ডাররা)। কর্পস এবং ডিভিশন সদর দফতরের কাছে প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কিত নথি ছিল না, তবে তারা কাজ এবং ব্যক্তিগত প্রতিরক্ষা পরিকল্পনা জানত... ডিভিশনগুলি তাদের প্রতিরক্ষা লাইনগুলি পুনরুদ্ধার করেছিল, যুদ্ধের গঠন নির্ধারণ করেছিল, যুদ্ধ নিয়ন্ত্রণের সংগঠনের রূপরেখা তৈরি করেছিল... রেজিমেন্টগুলি সরাসরি তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং সিদ্ধান্তগুলি ডিভিশন কমান্ডারদের দ্বারা অনুমোদিত হয়েছিল।
মেজর জেনারেল জিআই শেরস্ট্যুক (৫ম সেনাবাহিনীর ৪৫ পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
15 তম রাইফেল কর্পস এবং 5 তম সেনাবাহিনীর সদর দফতর থেকে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষার পরিকল্পনা আমাকে 45 তম রাইফেল ডিভিশনের কমান্ডার হিসাবে কখনই জানানো হয়নি এবং ডিভিশনের যুদ্ধ অভিযান [I] মোতায়েন করা হয়েছিল। আমি এবং স্টাফ প্রধান কর্নেল চুমাকভ দ্বারা নির্দেশক পরিকল্পনা তৈরি করা হয়েছিল এবং ইউনিট, ব্যাটালিয়ন এবং বিভাগের কমান্ডারদের কাছে নিয়ে এসেছিল।
কর্নেল পি. নোভিকভ (5ম সেনাবাহিনীর 62 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
আমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সীমানা রক্ষার জন্য কোনো বিভাগীয় পরিকল্পনা ছিল না, কিন্তু বিভাগীয় পরিকল্পনা ছিল সেনাবাহিনীর একটি অংশ। ডিভিশনের সামনে এবং গভীরতা বরাবর একটি আনুমানিক ফালা ছিল। সুতরাং, 1941 সালের এপ্রিলের শুরুতে, আমাকে, সেইসাথে 87 তম এবং 45 তম রাইফেল বিভাগের প্রধানদের, 5 তম সেনাবাহিনীর সদর দফতরে তলব করা হয়েছিল, যেখানে আমরা অপারেশন বিভাগে মানচিত্র পেয়েছি এবং সেনাবাহিনীর পরিকল্পনা থেকে ব্যক্তিগতভাবে নির্যাস তৈরি করেছি। ইঞ্জিনিয়ারিং পদে আমাদের স্ট্রাইপ সজ্জিত করার জন্য।
মেজর জেনারেল P. I. Abramidze (26 তম সেনাবাহিনীর 72 তম মাউন্টেন রাইফেল ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
সোভিয়েত ইউনিয়নে নাৎসি জার্মানির আক্রমণের আগে, ইউনিট কমান্ডাররা এবং আমি মবিলাইজেশন প্ল্যান (এমপি-41) জানতাম না, তবে এটি খোলার পরে, সবাই নিশ্চিত হয়েছিল যে রাজ্য সীমান্তে প্রতিরক্ষামূলক কাজ এবং মাটিতে কমান্ড পোস্ট অনুশীলন। KOVO-এর সাধারণ পরিকল্পনার উপর ভিত্তি করে ছিল, জেনারেল স্টাফ দ্বারা অনুমোদিত।
মেজর জেনারেল পি.ভি. চেরনোস (26 তম সেনাবাহিনীর 72 তম মাউন্টেন রাইফেল ডিভিশনের প্রাক্তন প্রধান):
রাজ্যের সীমানা রক্ষার পরিকল্পনাটি 8ম রাইফেল কর্পসের কমান্ড দ্বারা ডিভিশনের ইউনিটগুলিতে জানানো হয়েছিল। যাইহোক, এটি একটি পর্বত রাইফেল বিভাগের সংগঠন অনুযায়ী নয়, একটি রাইফেল বিভাগ অনুসারে সংকলিত হয়েছিল। আসল বিষয়টি হ'ল 1941 সালের বসন্তে বিভাগটি একটি পর্বত রাইফেল বিভাগের কর্মীদের রূপান্তর শুরু করেছিল, তবে 22 জুনের মধ্যে এটি এই কার্যক্রমগুলি শেষ করেনি।
মেজর জেনারেল এস.এফ. গোরোখভ (26 তম সেনাবাহিনীর 99 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা 1941 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে 26 তম সেনাবাহিনীর সদর দফতরে একটি সিল করা খামে গৃহীত হয়েছিল এবং আমাদের সাথে কাজ করা হয়নি। কিন্তু এর উপস্থাপনার আগেই, সেনা কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল এফ. ইয়া কোস্টেনকো ব্যক্তিগতভাবে আমাকে এবং ডিভিশন কমান্ডার, কর্নেল এন. আই. ডেমেন্তিয়েভকে, গঠনের এবং রেজিমেন্টের প্রতিরক্ষা সেক্টরের সীমানা রেখা, কমান্ড এবং পর্যবেক্ষণ পোস্টের অবস্থান, এবং আর্টিলারি ফায়ারিং পজিশন। এছাড়াও, একটি বিশেষ আদেশ বিভাগকে প্রজেমিসল সুরক্ষিত অঞ্চলের অগ্রভাগ প্রস্তুত করতে এবং এর অঞ্চলে পরিখা খননের নির্দেশ দেয়।
নাশকতা এবং সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে - বিভাগ এবং সীমান্ত বিচ্ছিন্নতার সদর দফতর দুটি বিকল্প অনুসারে রাষ্ট্রীয় সীমান্তকে আচ্ছাদন করার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিল।
দ্বিতীয় প্রশ্ন।
কোন সময় থেকে এবং কোন আদেশের ভিত্তিতে কভারিং সৈন্যরা রাজ্য সীমান্তে প্রবেশ করতে শুরু করেছিল এবং শত্রুতা শুরুর আগে তাদের কতজনকে মোতায়েন করা হয়েছিল?
সেনা জেনারেল এমএ পুরকায়েভ (KOVO-এর প্রাক্তন চিফ অফ স্টাফ):
13 বা 14 জুন, তিনি ভ্লাদিমির-ভোলিন সুরক্ষিত অঞ্চলের লাইনে রাইফেল বিভাগগুলি প্রত্যাহার করার প্রস্তাব করেছিলেন, যার প্রতিরক্ষামূলক কাঠামোতে অস্ত্র নেই। জেলা সামরিক পরিষদ এসব বিবেচনা মেনে নিয়ে ৫ম সেনাবাহিনীর অধিনায়ককে যথাযথ নির্দেশনা দেয়।
যাইহোক, পরদিন সকালে, কর্নেল জেনারেল এম.পি. কিরপোনোস, সামরিক পরিষদের একজন সদস্যের উপস্থিতিতে, আমাকে যুদ্ধে উস্কানি দিতে চেয়েছিলেন বলে অভিযুক্ত করেন। তৎক্ষণাৎ আমার অফিস থেকে আমি চিফ অফ দ্য জেনারেল স্টাফকে ফোন করে সিদ্ধান্তের কথা জানাই। জি কে ঝুকভ ছদ্মবেশী ব্যবস্থা পর্যবেক্ষণ করে ইউআর লাইনে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন।
আর্মি জেনারেল আই. কে. বাগরামিয়ান (KOVO সদর দপ্তরের অপারেশনাল বিভাগের প্রাক্তন প্রধান):
কভারিং সৈন্যরা সরাসরি সীমান্তের কাছে মোতায়েন করা হয়েছিল এবং শত্রুতা শুরু হওয়ার সাথে সাথে মোতায়েন করা শুরু করেছিল। প্রস্তুত অবস্থানে তাদের আগাম প্রবেশ জেনারেল স্টাফ দ্বারা নিষিদ্ধ ছিল।
অপারেশনাল রিজার্ভগুলি স্থাপনার এলাকা থেকে সরে গেছে: রাইফেল কর্পস - যুদ্ধ শুরুর পাঁচ দিন আগে, কিন্তু ছেড়ে যাওয়ার সময় ছিল না; যান্ত্রিক কর্পস - 22 জুন।
কর্নেল পি.এ. নোভিচকভ (5ম সেনাবাহিনীর 62 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
সেনা সদর দফতরের আদেশের ভিত্তিতে ডিভিশনের ইউনিটগুলি 16 জুন রাতে কিভার্টসি ক্যাম্প থেকে যাত্রা করে। দুটি রাতের মার্চ করে, 18 জুন সকালের মধ্যে তারা প্রতিরক্ষামূলক অঞ্চলে পৌঁছেছিল। যাইহোক, তারা প্রতিরক্ষা লাইন দখল করেনি, বরং এর কাছাকাছি বন এবং বসতিগুলিতে মনোনিবেশ করেছিল। নতুন জায়গায় চলে যাওয়ার আড়ালে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে যুদ্ধ প্রশিক্ষণ শুরু হয়।
19 জুন, ইউনিট কমান্ডাররা প্রতিরক্ষা অঞ্চলগুলির একটি পুনঃসূচনা পরিচালনা করেছিলেন, তবে এই সমস্ত অনিশ্চয়তার সাথে করা হয়েছিল যে যুদ্ধ শীঘ্রই শুরু হবে বলে মনে করা হয়নি। আমরা বিশ্বাস করিনি যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, এবং আমরা যুদ্ধের জন্য অপ্রয়োজনীয় সবকিছু নিয়েছিলাম। ফলস্বরূপ, তারা অতিরিক্ত সম্পত্তি সহ তাদের অটোমোবাইল এবং ঘোড়া পরিবহন ওভারলোড করেছে।
মেজর জেনারেল P. I. Abramidze (26 তম সেনাবাহিনীর 72 তম মাউন্টেন রাইফেল ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
বিভাগের দুটি রাইফেল রেজিমেন্ট (187তম এবং 14তম রাইফেল রেজিমেন্ট) 1940 সালের আগস্ট থেকে রাজ্য সীমান্তের কাছে অবস্থিত।
20 জুন, 1941-এ, আমি জেনারেল স্টাফের কাছ থেকে নিম্নলিখিত এনক্রিপ্ট করা বার্তা পেয়েছি: "সীমান্তে অবস্থিত আপনার গঠনের সমস্ত ইউনিট এবং ইউনিটগুলিকে অবশ্যই কয়েক কিলোমিটার পিছনে, অর্থাৎ প্রস্তুত অবস্থানের লাইনে প্রত্যাহার করতে হবে। জার্মান ইউনিটগুলি রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন না করা পর্যন্ত কোনও উস্কানির জবাব দেবেন না। বিভাগের সকল ইউনিটকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। 21শে জুন, 1941 তারিখে 24 ঘন্টার মধ্যে মৃত্যুদন্ড কার্যকর করুন।"
ঠিক নির্দিষ্ট সময়ে, আমি টেলিগ্রাফের মাধ্যমে জানিয়েছিলাম যে আদেশটি সম্পন্ন হয়েছে। প্রতিবেদনটিতে 26 তম সেনাবাহিনীর কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল এফ. ইয়া, যাকে বাস্তবায়ন পরীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল উপস্থিত ছিলেন। কি কারণে প্রতিরক্ষামূলক অবস্থান দখলের অনুমতি দেওয়া হয়নি তা বলা কঠিন, তবে শত্রুরা শত্রুতার শুরুতে এর সুযোগ নিয়েছিল।
মেজর জেনারেল এস.এফ. গোরোখভ (26 তম সেনাবাহিনীর 99 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
শত্রুতা শুরু হওয়ার আগে, প্রতিরক্ষা এলাকায় প্রবেশের জন্য ইউনিটগুলির জন্য কোন আদেশ ছিল না। 18তম রাইফেল কর্পসের কমান্ডার মেজর জেনারেল এমজি স্নেগভের আদেশে শুধুমাত্র আর্টিলারি রেজিমেন্টগুলিকে পরিকল্পিত ফায়ারিং পজিশনের কাছে বনে নিয়ে যাওয়া হয়েছিল। শত্রুতার প্রাদুর্ভাবের সময়, তিনি পরস্পরবিরোধী আদেশ দিয়েছিলেন: রাইফেল রেজিমেন্টগুলিকে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়া উচিত এবং আর্টিলারি রেজিমেন্টগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলি চালানো উচিত নয়। আমাদের জোরালো দাবি সত্ত্বেও, 22 জুন রাত 10 টা পর্যন্ত, কামান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি।
মেজর জেনারেল এনপি ইভানভ (৬ষ্ঠ সেনাবাহিনীর প্রাক্তন প্রধান):
অতর্কিত শত্রু আক্রমণের সময়, আর্টিলারিম্যান, মেশিনগানার এবং স্যাপাররা একত্রিত হয়েছিল। এই কারণে, সংযোগগুলি সাংগঠনিকভাবে খণ্ডিত ছিল। কিছু সৈন্য শিবিরে অবস্থান করছিল, তাদের স্থায়ী মোতায়েন পয়েন্টে অস্ত্র ও উপকরণ মজুদ ছিল।
কিয়েভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডারের আদেশে, কভারিং ইউনিটগুলিকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছিল।
মেজর জেনারেল এ.এম. বারানভ (১৭তম রাইফেল কর্পসের প্রাক্তন চিফ অফ স্টাফ):
ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনার আড়ালে জুনের প্রথমার্ধে রাজ্য সীমান্তে ইউনিটগুলির প্রবেশ শুরু হয়েছিল। পরেরটি প্রতিরক্ষামূলক এলাকায় গভীরভাবে অবস্থিত ছিল। ইউনিটগুলি তাঁবুতে অবস্থিত ছিল এবং পরিকল্পনা অনুসারে ক্লাস পরিচালনা করেছিল। একই সময়ে, প্রকৌশল পদে প্রতিরক্ষামূলক অবস্থান উন্নত করা হয়েছিল। গোলাবারুদ কর্মীদের কাছে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছিল।
মেজর জেনারেল এফ.এন. স্মেখতভোরভ (5ম সেনাবাহিনীর 135 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
18 জুন, 1941 তারিখে, 135 তম পদাতিক ডিভিশন স্থায়ী সেনানিবাস এলাকা (অস্ট্রোগ, ডুবনো, ক্রেমেনেট) থেকে যাত্রা শুরু করে এবং 22 জুনের শেষের দিকে, আমি কিভার্টসি (লুটস্কের 10-12 কিলোমিটার উত্তর-পূর্বে) পৌঁছলাম। সেনা কমান্ডারের আদেশ অনুযায়ী ক্যাম্প প্রশিক্ষণ।
যুদ্ধ শুরুর আগে গঠনের ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতিতে আনার কোনও আদেশ ছিল না এবং যখন 22 জুন সকালে ডিভিশনটি মার্চে বাতাস থেকে মেশিনগানের গুলিবর্ষণের শিকার হয়েছিল, তখন সেনা সদর দফতর নির্দেশ পেয়েছিল: " উসকানির কাছে নতি স্বীকার করবেন না, বিমানে গুলি করবেন না।”
ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতিতে আনার এবং সংহতকরণ পরিকল্পনা বাস্তবায়নের আদেশটি শুধুমাত্র 23 জুন সকালে দেওয়া হয়েছিল, যখন তারা কিভার্টসিতে ছিল...
কর্নেল এন এল লগিনভ (6 তম সেনাবাহিনীর 139 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
বিভাগটি চের্টকভ এবং আশেপাশের জনবসতিতে স্থাপন করা হয়েছিল। যুদ্ধের শুরুতে, চারটি রাইফেল ব্যাটালিয়ন এবং দুটি আর্টিলারি ডিভিশন চেরনিভ্সি থেকে 20-25 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রতিরক্ষা নির্মাণে ছিল, ডিভিশনের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং রেজিমেন্ট কোম্পানিগুলি লভভ থেকে 20-25 কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এবং একটি রাইফেল ব্যাটালিয়ন জেলা সুবিধাগুলি রক্ষা করেছিল। টারনোপিল।
17 জুন সকালে, আমি 37 তম রাইফেল কর্পসের কমান্ডারের কাছ থেকে একটি কোডেড টেলিগ্রাম পেয়েছি: "কর্পস অনুশীলন পরিচালনা করার জন্য, বিভাগগুলিকে পেরেমিশ্ল্যানি এলাকায় মনোনিবেশ করা উচিত, যার জন্য তারা 18 জুন সকালে রওনা হবে রুট: চের্টকোভো, বুচাচ, গাদিচ, রোহাতিন। এই কাজটি সম্পাদন করার জন্য বিভাগের ইউনিট এবং ইউনিটগুলিকে একত্রিত করার জন্য আমার অনুরোধের জন্য, তারা উত্তর দিয়েছিল: "উপলব্ধ কর্মীদের সাথে অনুশীলনে যান, আমরা ব্যাটালিয়নগুলিকে কাজ এবং নিরাপত্তা থেকে সরিয়ে দেওয়ার অনুমতি দিই না।"
এইভাবে, চারটি রাইফেল ব্যাটালিয়ন, তিনটি আর্টিলারি ব্যাটালিয়ন এবং বিশেষ বাহিনী নিয়ে গঠিত বিভাগটি প্রশিক্ষণ এলাকায় প্রবেশ করে।
1. আইএক্স বাগরামিয়ান, KOVO সদর দফতরের অপারেশনাল বিভাগের প্রধান 2. এস.এফ. গোরোখভ, 99তম পদাতিক ডিভিশন 3-এর চিফ অফ স্টাফ। G. I. শেরস্ত্যুক, 45 তম পদাতিক ডিভিশন 4-এর কমান্ডার। F. N. Smekhotvorov, 135 তম পদাতিক ডিভিশনের কমান্ডার
একটি মন্তব্য.
সেনা সদর দপ্তর সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা এবং তাদের উপর অর্পিত এলাকা সম্পর্কে জানত (তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করছিল)। ডিভিশন এবং কর্পস কমান্ডারদের উপযুক্ত প্যাকেজ দেওয়া হয়েছিল (বিশেষ নির্দেশে খোলা)।
এছাড়াও, ডিভিশন কমান্ডাররা তাদের প্রতিরক্ষা সেক্টরের অঞ্চলের মধ্যে ছিল। স্মৃতিকথার অনেক লেখক ইঙ্গিত দিয়েছেন যে তাদের প্রতিরক্ষা এলাকা এবং ফায়ারিং পয়েন্ট সম্পর্কে বলা হয়েছিল। তারা তৈরি করেছে: "প্রকৌশলের শর্তে তাদের ব্যান্ডকে সজ্জিত করার জন্য সেনাবাহিনীর পরিকল্পনা থেকে নির্যাস।" এটি প্রাথমিকভাবে বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য যা সরাসরি সীমান্তকে কভার করে। অঞ্চলের গভীরতায় অবস্থানরত ইউনিটের অনেক কমান্ডার পরিকল্পনা এবং তাদের কর্ম সম্পর্কে কিছুই জানতেন না।
তার স্মৃতিকথায়, কে. রোকোসভস্কি (KOVO-এর অন্তর্গত 9ম মেকানাইজড কর্পসের প্রাক্তন কমান্ডার) লিখেছেন যে জেলা কমান্ড তাকে কভার পরিকল্পনা এবং 9ম মেকানাইজড কর্পসের ক্রিয়াকলাপ সম্পর্কে অবহিত করেনি। কে. রোকোসভস্কি 22 জুন বিকেলে জেলা সদরে নিয়মিত কল থেকে যুদ্ধের শুরু সম্পর্কে জানতে পেরেছিলেন।
KOVO থেকে কিছু কমান্ডার শুধুমাত্র 23 জুন যুদ্ধ শুরুর কথা জানতে পেরেছিল। অর্থাৎ হামলার পরও সব মিলিটারি ইউনিট এ সম্পর্কে জানত না। এর মানে সবাইকে সতর্ক করা হয়নি। এই পরিস্থিতি কতটা গ্রহণযোগ্য? অন্ততপক্ষে এই বিষয়টি বিবেচনায় নিয়ে যে সমস্ত জেলাগুলি 22শে জুন সকাল 1টার দিকে জেনারেল স্টাফের কাছ থেকে "সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকতে" (16) আদেশ পেয়েছিল।
জরিপ সামগ্রী জেলাগুলিতে একটি ভিন্ন পরিস্থিতি দেখায়। আমি বিশেষভাবে লক্ষ্য করতে চাই যে প্রতিটি জেলায় কমান্ডাররা প্রতিরক্ষা বা কভার পরিকল্পনা সম্পর্কে বিশেষভাবে কথা বলেন (যদি তারা আদৌ কোনো পরিকল্পনা জানেন)। জানুয়ারি-এপ্রিল মাসে জেলার সীমানা কভার করার পরিকল্পনা শুরু হয়। আক্রমণের জন্য সৈন্যদের প্রস্তুত করার জন্য, পরিষ্কার পরিকল্পনা প্রয়োজন (প্রতিটি সামরিক ইউনিটের কর্ম পরিকল্পনা করা হয়)। প্রয়োজনীয় পরিকল্পনার স্তর বোঝার জন্য, আপনাকে বারবারোসা পরিকল্পনা পড়তে হবে। সোভিয়েত এবং তারপরে রাশিয়ান সংরক্ষণাগারগুলিতে, এমনকি জেলা, সেনাবাহিনী, বিভাগগুলির জন্য এই জাতীয় পরিকল্পনার রূপরেখা পাওয়া যায়নি, যেগুলি গভীরভাবে বড় আকারের আক্রমণাত্মক ক্রিয়াকলাপ জড়িত ছিল। যদি এই ধরনের পরিকল্পনা পাওয়া যায়, আমি নিশ্চিত যে সেগুলি অবশ্যই প্রকাশিত হবে (এ. ইয়াকভলেভের কমিশন এটি মিস করবে না)। সর্বোপরি, তারা প্রস্তুত জার্মান সৈন্যদের উপর প্রতিরোধমূলক ধর্মঘট সম্পর্কে এ. ভাসিলেভস্কির নোটের একটি খসড়া খুঁজে পায় (2)।
এখনও অবধি, সমস্ত নথির মধ্যে, সীমান্তকে কভার করার (প্রতিরক্ষা) জন্য বারবার সংশোধিত পরিকল্পনাগুলি (রেজিমেন্ট এবং ব্যাটালিয়নে উন্নত) পরিচিত। এই কারণেই জেনারেল স্টাফ, সামরিক ইতিহাস বিভাগের মাধ্যমে, বিশেষভাবে প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, সেগুলি সৈন্যদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিনা।
 
4. "কখন সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে রাখার আদেশ প্রাপ্ত হয়েছিল?"
তৃতীয় প্রশ্নটি ছিল সামরিক ইতিহাস বিভাগ জিজ্ঞাসা করেছিল যখন সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে রাখার আদেশ প্রাপ্ত হয়েছিল। প্রকৃতপক্ষে, সামরিক ঐতিহাসিক অধিদপ্তর সামরিক পদক্ষেপের জন্য সৈন্যদের প্রস্তুতির ডিগ্রিতে আগ্রহী ছিল।
সৈন্যরা কোথায়: শীতকালীন কোয়ার্টারে, তাদের স্বাভাবিক রুটিনে, অথবা লোড গোলাবারুদ সহ অবস্থানে মোতায়েন করা হয়। এটা গুরুত্বপূর্ণ. কেন?
প্রথমত। কোন সেনাবাহিনী আক্রমণ করতে বেশি সুবিধাজনক? খুব সম্ভবত, যে মোতায়েন নেই এবং লড়াই করার জন্য প্রস্তুত নয়, তবে ব্যারাকে শান্তিতে ঘুমাচ্ছে। এই ক্ষেত্রে, সামরিক ইউনিট দ্রুত তার সাংগঠনিক কাঠামো হারায় এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়ার ঝুঁকি থাকে। সময়মত সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে আনার গুরুত্ব স্পষ্ট। একই সময়ে, সৈন্যদের দুর্গ দখল করার সময় নাও থাকতে পারে, তবে তারা যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত (সংগঠিত, সশস্ত্র এবং প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত)।
দ্বিতীয়ত। সেনাবাহিনী দীর্ঘ সময়ের জন্য সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অবস্থায় থাকতে পারে না। আক্রমণ বা আগ্রাসন প্রতিহত করার জন্য অল্প সময়ের জন্য এটি সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির মধ্যে আনা যেতে পারে। তবে দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করার অবস্থায় থাকা যুদ্ধের প্রস্তুতি হ্রাসে পরিপূর্ণ।
প্রাক-যুদ্ধকালীন সময়ে, রেড আর্মি এবং নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতির নিম্নলিখিত ব্যবস্থা ছিল।
প্রথমত, রেড আর্মির জন্য যুদ্ধের প্রস্তুতির দুটি স্তর ছিল: ধ্রুবক এবং পূর্ণ। দ্বিতীয়ত, যুদ্ধের অ্যালার্ম সিস্টেমের দুটি সংস্করণ ছিল। যুদ্ধ সতর্কতা বিকল্প নং 1 - সমস্ত সরঞ্জাম ছাড়াই, এবং বিকল্প নং 2 - সম্পূর্ণ শক্তিতে প্রস্থান সহ। এছাড়াও, একটি ড্রিল ছিল "যুদ্ধের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এবং ইউনিটগুলির সমন্বয় বাড়ানোর জন্য।"
সমাবেশ এলাকায় ইউনিটগুলির জন্য প্রস্তুতির সময়কাল নিম্নরূপ সেট করা হয়েছিল: রাইফেল, আর্টিলারি এবং অশ্বারোহী ইউনিট গ্রীষ্মে 2 ঘন্টা, শীতকালে 3 ঘন্টা; যান্ত্রিক এবং ট্যাঙ্ক ইউনিট গ্রীষ্মে 2 ঘন্টা, শীতকালে 4 ঘন্টা। অর্থাৎ, শীতকালীন কোয়ার্টার থেকে ইউনিটগুলি উত্থাপন করা এবং সীমান্তের কাছাকাছি নতুন পয়েন্টগুলিতে প্রত্যাহার করা (যা এই ইউনিটগুলির প্রতিরক্ষামূলক অঞ্চলগুলির সাথে মিলে যায়) তাদের সমস্ত সরঞ্জাম সহ যুদ্ধের সতর্কতা নম্বর 2।
নৌবাহিনীর জন্য তিনটি প্রস্তুতির স্তর ছিল: নং 3 - স্বাভাবিক প্রস্তুতি, প্রতিদিনের যুদ্ধের প্রস্তুতি চলছে; নং 2 - প্রয়োজনীয় উপাদানের মজুদ পুনরায় পূরণ করা হয়, অতিরিক্ত শুল্ক প্রতিষ্ঠিত হয়, ছাঁটাই হ্রাস করা হয়; নং 1 - অস্ত্রগুলি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে আনা হয়েছে, জাহাজটি একটি যুদ্ধ মিশন সঞ্চালনের জন্য প্রস্তুত।
জুনের মাঝামাঝি পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পাঠানো পিপলস কমিশনারিয়েট অফ ডিফেন্সের নির্দেশ অনুসারে (জুন 11-13, তারা জেলাগুলিতে আসতে শুরু করেছিল), শীতকালীন কোয়ার্টার থেকে নতুন ক্যাম্প পয়েন্টগুলিতে গভীর বিভাগগুলি প্রত্যাহার করা প্রয়োজন ছিল। কভার প্ল্যান অনুসারে (এই পয়েন্টটি ZapOVO-এর জন্য স্পষ্টভাবে বলা হয়েছে)। যুদ্ধের জন্য যা যা প্রয়োজন সবই সঙ্গে নিয়ে যান। KOVO (12) এর জন্য 13 জুন 504205 নং ডিফেন্সের পিপলস কমিসারিয়েটের নির্দেশ থেকে:
জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, 1 জুলাই, 1941 এর মধ্যে, সমস্ত ডিপ ডিভিশন এবং কর্পস ডিরেক্টরেটকে কর্পস ইউনিট সহ রাজ্য সীমান্তের কাছাকাছি নতুন ক্যাম্পে স্থানান্তর করা উচিত...
কৌশলগত অনুশীলনের সময়, রাতে মার্চটি করা উচিত।
সৈন্যদের সাথে, অগ্নি সরবরাহ এবং জ্বালানী এবং লুব্রিকেন্টের সমস্ত পরিবহনযোগ্য মজুদ প্রত্যাহার করুন। শীতকালীন কোয়ার্টার পাহারা দিতে, কঠোরভাবে প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সামরিক কর্মী রাখুন, বেশিরভাগই স্বাস্থ্যগত কারণে প্রচারের জন্য অযোগ্য।
পরিবার নিয়ে যাবেন না।
13 জুনের নির্দেশিকা ZapOVO-এ পাঠানো হয়েছে (24):
জেলাগুলিতে সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, সমস্ত গভীর রাইফেল ডিভিশন এবং পদাতিক কোরের কমান্ডকে কর্পস ইউনিট সহ তাদের জন্য প্রদত্ত এলাকায় ক্যাম্পে নিয়ে আসা উচিত কভার প্ল্যান (NCO নির্দেশিকা নং 503859/SS/OV) )
অর্থাৎ, সীমান্তের কাছাকাছি গভীর বিভাগগুলি প্রত্যাহার করা একই সময়ে যুদ্ধ সতর্কতায় ইউনিট বাড়ানো ছিল - বিকল্প নং 2 (সম্পূর্ণ প্রত্যাহার সহ)। যুদ্ধের সতর্কতা নং 2-এ ইউনিট প্রত্যাহারের অর্থ কী তা আমাকে ব্যাখ্যা করতে দিন। জুনের মাঝামাঝি সময়ে প্রাপ্ত আদেশ সম্পর্কে ভি. সিমভোলোকভ (৪৯তম রাইফেল কর্পসের প্রাক্তন চিফ অফ স্টাফ) এর স্মৃতিচারণ থেকে:
আদেশে বলা হয়েছে যে কর্পসকে চের্টকভ, গুস্যাটিন এলাকার একটি ক্যাম্প সাইটে যেতে হবে (KOVO আদেশ নং A1/00231 তারিখ 15 জুন, 1941)। আমি জেলার চিফ অফ স্টাফ জেনারেল কমরেড পুরকায়েভের দিকে ফিরলাম, আদেশের অর্থ ব্যাখ্যা করার জন্য একটি প্রশ্ন নিয়ে তিনি আমাকে উত্তর দিয়েছিলেন যে তিনি আমাকে এর বেশি কিছু বলতে পারবেন না, আমি জেলার কমান্ডার কর্নেলের সাথে যোগাযোগ করার অনুমতি চাইলাম। জেনারেল কমরেড কিরপানোস, তিনি আমাকে অনুমতি দিয়েছেন।
জেলা কমান্ডার আমাকে বলেছিলেন যে প্রতিটি দলকে অবশ্যই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, তারপরে আমি স্পষ্টভাবে কর্পস কমান্ডার জেনারেল কার্পিলভকে (নথিতে যেমন সঠিকভাবে কর্নিলভ) রিপোর্ট করতে পারি যে কর্পস ক্যাম্পের জায়গায় যাচ্ছে না, কিন্তু যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং কর্পস NZ এর সমস্ত সম্পত্তি, গোলাবারুদ এবং শেল নিয়েছিল, যা ইউনিট এবং সাবইউনিটে বিতরণ করা হয়েছিল, কিন্তু তাদের দেওয়া হয়নি। 38
অর্থাৎ, উত্থাপিত এবং নতুন স্থাপনার জায়গায় পাঠানো ইউনিটগুলিকে অবশ্যই যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে সেনাবাহিনী এবং PribOVO ইউনিটের ডিভিশনের কমান্ডাররা, তাদের ইউনিটগুলিকে নির্দিষ্ট পয়েন্টে প্রত্যাহার করার কথা বলে, একই সাথে সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির দিকে নিয়ে আসার ইঙ্গিত দেয়। এই জেলার জন্য জরিপ সামগ্রীতে এটি একটি সাধারণ থ্রেড।
19 জুন, নৌবাহিনীর পিপলস কমিসার এন. কুজনেটসভ প্রস্তুতি নং 2 এর সাথে লড়াই করার জন্য এবং 21-22 জুন রাতে প্রস্তুতি নং 1 (সে সিস্টেমের সর্বোচ্চ) মোকাবেলার জন্য বহর নিয়ে আসেন।
কিন্তু এগুলি 18-21 জুনের মধ্যে সমস্ত কাজ ছিল। 1941 সালের 21-22 জুন রাতে, জেলাগুলি প্রতিরক্ষা নং 1 এর পিপলস কমিশনারিয়েট থেকে নির্দেশনা পায়, যেখানে (16):
আমি অবিলম্বে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের আদেশ প্রেরণ করছি:
1. জুন 22 - 23, 1941 এর সময়, LVO, PribOVO, ZAPOVO, KOVO, OdVO ফ্রন্টে জার্মানদের দ্বারা একটি আশ্চর্য আক্রমণ সম্ভব। উসকানিমূলক কর্ম দিয়ে আক্রমণ শুরু হতে পারে।
2. আমাদের সৈন্যদের কাজ এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার করা নয় যা বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।
একই সময়ে, লেনিনগ্রাদ, বাল্টিক, ওয়েস্টার্ন, কিইভ এবং ওডেসা সামরিক জেলার সৈন্যরা জার্মান বা তাদের মিত্রদের সম্ভাব্য আশ্চর্য আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকা উচিত।
আমি অর্ডার করি:
ক) 22শে জুন, 1941-এর রাতে গোপনে রাজ্য সীমান্তে সুরক্ষিত এলাকার ফায়ারিং পয়েন্ট দখল করে;
খ) 22শে জুন, 1941 ভোর হওয়ার আগে, সামরিক বিমান চলাচল সহ সমস্ত বিমান চলাচলকে ফিল্ড এয়ারফিল্ডে ছড়িয়ে দিন, সাবধানে এটিকে ছদ্মবেশ করুন;
গ) সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতিতে রাখুন। সৈন্যরা ছত্রভঙ্গ ও ছদ্মবেশে থাকে;
ঘ) নির্ধারিত কর্মীদের অতিরিক্ত বৃদ্ধি ছাড়াই প্রস্তুতির লড়াইয়ের জন্য বিমান প্রতিরক্ষা আনুন। শহর এবং বস্তুকে অন্ধকার করার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত করুন;
e) বিশেষ আদেশ ব্যতীত অন্য কোন কার্যক্রম পরিচালনা করবেন না।
1. এন. কুজনেটসভ নৌবাহিনীর পিপলস কমিসার 2. ভি. সিমভোলোকভ 49তম রাইফেল কর্পসের চিফ অফ স্টাফ 3. এফ. কুজনেটসভ প্রাইবোভো সৈন্যদের কমান্ডার
এখানে "সুরক্ষিত এলাকার ফায়ারিং পয়েন্ট" দখল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে, বিশেষ আদেশ না দেওয়া পর্যন্ত ফোরফিল্ড এবং সীমান্ত দুর্গ দখল করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। অর্থাৎ, জেলাগুলির সৈন্যরা, যেগুলি ইতিমধ্যেই যুদ্ধ সতর্কতা নং 2-এ উত্থাপিত হয়েছে, তারা দ্রুত সীমান্তে দুর্গ দখল করতে পারে এবং সম্পূর্ণ সশস্ত্র শত্রুর সাথে মোকাবিলা করতে পারে (আদর্শ অনুসারে, এসডি 45 সালে নিযুক্ত ছিল এবং যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। মিনিট)। এই নির্দেশিকা LVO, PribOVO, KOVO, OdVO-তে পাঠানো হয়েছিল এবং একটি অনুলিপি নৌবাহিনীতে গিয়েছিল।
জেলায় কী ঘটছিল?
বাল্টিক বিশেষ সামরিক জেলা
PribOVO সৈন্যদের অবস্থা ইতিমধ্যে জরিপ সামগ্রীর মাধ্যমে দেখানো হয়েছে। সেখানে, সৈন্য প্রত্যাহারের সাথে তাদের যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল। আপনি এর সাথে পি. আফানাসিয়েভের স্মৃতিকথা যোগ করতে পারেন (প্রিবোভো ইঞ্জিনিয়ারিং সৈন্যদের 1ম বিভাগের প্রাক্তন প্রধান):
তারা যে চেকপয়েন্টে এসেছিলেন অনুশীলন করার জন্য নয়, কিন্তু জার্মানদের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের প্রত্যাশায়, তা সবার কাছে স্পষ্ট ছিল, তবে যুদ্ধ আসলে শুরু হবে কিনা বা সবকিছু কেবল ব্যক্তিগত সীমান্ত সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা তা ছিল না। পরিষ্কার.
পুরো তিন দিন ধরে মানুষ অনিশ্চয়তা এবং বেদনাদায়ক প্রত্যাশায় ঘুরে বেড়ায়।
সমস্ত ডাগআউটগুলিতে, সরঞ্জামগুলি সম্পন্ন হয়েছিল এবং দীর্ঘ সময়ের জন্য বাসযোগ্য আকারে আনা হয়েছিল, সাংগঠনিক কোলাহল কমে গিয়েছিল এবং মেজাজে কেবল প্রত্যাশার টান অনুভূত হয়েছিল।
সেনাবাহিনী এবং রিগার সাথে যোগাযোগ নিরবচ্ছিন্নভাবে কাজ করেছিল, সবকিছু শান্ত এবং শান্ত ছিল। “কেমন আছ, বসে আছিস?” সেনা সদর দপ্তরের কর্মীদের ফোনে কেউ জিজ্ঞেস করল। "এবং আমরা বসলাম," অথবা তারা অ্যাপার্টমেন্টে এসে একটি ভুলে যাওয়া তোয়ালে বা টুথব্রাশ নেওয়ার অনুরোধ সহ রিগাকে ডেকেছিল।
সাধারণভাবে, প্রশিক্ষণ ভ্রমণের সময় সবকিছু একই ছিল। সমস্ত বিভাগ প্রস্তুত করেছে এবং ম্যানেজমেন্টের আগমনের জন্য অপেক্ষা করছে, যারা খেলাটি গতিশীল করবে, তবে আপাতত অলসতা এবং ক্লান্তিকর অপেক্ষা রয়েছে। 39
"পুরো তিন দিন" লোকেরা "বেদনাদায়ক প্রত্যাশায়" ছিল। দ্বিতীয় প্রশ্নের PribOVO কমান্ডারদের উত্তর আবার দেখুন (উপরের টেবিলে উপাদান)। 18-19 জুন পর্যন্ত, জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছিল এবং তাদের দ্বারা নির্দেশিত প্রতিরক্ষা এলাকায় প্রত্যাহার করা হয়েছিল। কিছু জায়গায় খনন করা হয়েছিল। 21 জুন, 20 জুন, 19 জুন - সৈন্যরা তিন দিনের জন্য যুদ্ধের প্রস্তুতিতে ছিল। প্রকৃতপক্ষে, এটি PribOVO (15, 19, 20) এর নির্দেশাবলী এবং আদেশ থেকে দেখা যেতে পারে।
এছাড়াও, এফ. কুজনেটসভের আদেশে, 21 জুন (14:30 সময়), জেলায় ব্ল্যাকআউট ব্যবহার করা শুরু হয়েছিল (29):
আজ রাত থেকে শুরু করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, গ্যারিসন এবং সৈন্যদের অবস্থানগুলিতে ব্ল্যাকআউট চালু করা হবে। ব্ল্যাকআউট সরঞ্জাম সহ যানবাহন সরবরাহ করুন। ব্ল্যাকআউটের মানের উপর সতর্ক নিয়ন্ত্রণ সংগঠিত করুন। ট্রুপ ছদ্মবেশ এবং বায়বীয় নজরদারি কৌশলের অবস্থার দিকে বিশেষ মনোযোগ দিন।
কিসের ভিত্তিতে এফ. কুজনেটসভ এমন আদেশ দিয়েছিলেন?
PribOVO-তেও “অদ্ভুততা” ছিল। সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে আনার পাশাপাশি, বিপরীত মুহূর্তগুলি পর্যবেক্ষণ করা হয়েছিল, বিশেষত, 20 জুনের দিকে, জেলা সদর থেকে একটি কমিশন 11 তম সেনাবাহিনীর 16 তম রাইফেল কর্পসের ভারী আর্টিলারি রেজিমেন্টে পৌঁছেছিল। যে জেনারেল এটির নেতৃত্বে ছিলেন তিনি বন্দুক থেকে দর্শনীয় স্থানগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং ইউনিটের অবস্থান থেকে 300 কিলোমিটার দূরে রিগা জেলা কর্মশালায় পরিদর্শনের জন্য হস্তান্তর করেছিলেন এবং কমান্ড স্টাফদের তাদের পরিবারের সাথে দেখা করতে তাদের ছুটির দিনে কাউনাসে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। .
তবে সাধারণভাবে, জেলার সৈন্যদের সতর্ক করা হয়েছিল এবং তাদের প্রতিরক্ষা এলাকা দখল করেছিল। এটি ই. ম্যানস্টেইন দ্বারা নিশ্চিত করা হয়েছে, যিনি বাল্টিক রাজ্যে অগ্রসর হয়ে 4 র্থ ট্যাঙ্ক গ্রুপের 56 তম যান্ত্রিক কর্পসকে কমান্ড করেছিলেন:
শত্রুদের কাছ থেকে সাধারণ ধারণা ছিল যে তিনি সামনের সারিতে আমাদের আক্রমণে বিস্মিত হননি, কিন্তু সোভিয়েত কমান্ড তাকে গণনা করেনি - বা এখনও গণনা করেনি - এবং তাই বড় বাহিনীকে দ্রুত এগিয়ে নিতে অক্ষম ছিল। তার নিষ্পত্তিতে
প্রথমে, সীমান্তে সরাসরি আমাদের সৈন্যরা দুর্বল প্রতিরোধের সম্মুখীন হয়েছিল, দৃশ্যত শত্রু সামরিক ফাঁড়ি থেকে। কিন্তু তারা শীঘ্রই একটি সুরক্ষিত এলাকার সামনে থামে, যা দুপুরের দিকে মেমেলের (ক্লাইপেদা) উত্তরে শত্রু অবস্থান ভেদ করার পরেই 8ম প্যানজার ডিভিশন পরাস্ত হয়। 41
চিফ অফ দ্য জার্মান জেনারেল স্টাফ এফ হালদারের ডায়েরি থেকে (ব্যাখ্যা: এটি PribOVO পক্ষ থেকে):
20 জুন, 1941।
শত্রু সম্পর্কে তথ্য: কিছু এলাকায় রাশিয়ানদের মনোযোগ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। শত্রুরা 8 তম আর্মি কর্পসের সামনের সামনে অবস্থান নেয়)। 42
ইউএসএসআর সৈন্যের ঘনত্বের মূল্যায়ন করে, যা শত্রুতার সময় প্রকাশিত হয়েছিল, ই. ম্যানস্টেইন সোভিয়েত সামরিক গঠনের গভীর স্তরের উল্লেখ করেছেন:
ভোরোশিলভের আর্মি গ্রুপ, যেটি আমাদের আর্মি গ্রুপ উত্তরের বিরোধিতা করেছিল, সীমান্তে মাত্র 7টি ডিভিশন ছিল, যদিও এতে 29টি পদাতিক ডিভিশন, 2টি টিডি এবং 6টি মেচ অন্তর্ভুক্ত ছিল। ব্রিগেড (ভন টিপেলস্কির্চের মতে), পিছনে অবস্থিত, সিওলিয়াই, কোভনো (কাউনাস) এবং ভিলনা (ভিলনিয়াস) এর কাছে এবং আংশিকভাবে এমনকি পস্কোভ-ওপোচকা অঞ্চলে (অতএব, স্ট্যালিন লাইনে)।
অন্যান্য সোভিয়েত সেনা গোষ্ঠী (টিমোশেঙ্কো এবং বুডিওনি)ও গভীরভাবে সমন্বিত ছিল, যদিও তাদের মধ্যে সীমান্ত অঞ্চলে কাজ করা ইউনিটগুলি অনেক বেশি শক্তিশালী ছিল। 43
এই তথ্য জেনারেল স্টাফ (মে 1941) এর নির্দেশের ভিত্তিতে ইউএসএসআর-এর পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে পরিচালিত সামরিক পদক্ষেপের সাথে সামঞ্জস্যপূর্ণ। মে কভার প্ল্যানগুলি পুরানো সীমান্তে (স্ট্যালিন লাইন) দুর্গ পর্যন্ত অবস্থানের গভীর অগ্রগতির জন্য প্রদত্ত। যা জার্মান জেনারেলরা লক্ষ করেছিলেন।
পশ্চিমী বিশেষ সামরিক জেলা
ZapOVO 22 জুন 1:45-এ পিপলস কমিশনারিয়েট থেকে নির্দেশিকা নম্বর 1 পেয়েছে৷ জেলার সেনাবাহিনীতে এটি 2:25-2:35 (16) এ পাঠানো হয়েছিল।
7 জুলাই, 1941-এ জিজ্ঞাসাবাদের সময় ডি. পাভলভ (জ্যাপোভোর কমান্ডার) এর উত্তর অনুসারে, এটি স্পষ্ট হয়ে যায় যে তিনি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে এসেছিলেন এবং সমস্ত কমান্ডারদের জানিয়েছিলেন। বিমান চলাচলকেও সতর্ক করা হয়েছিল এবং ছড়িয়ে দেওয়া হয়েছিল (18):
আমি কমান্ডারদের কাছে সৈন্যদের যুদ্ধ অবস্থায় রাখার এবং সমস্ত যুদ্ধের ধরণের কাঠামো এবং এমনকি অসম্পূর্ণ পুনর্বহাল কংক্রিটগুলি দখল করার প্রস্তাবও দিয়েছিলাম।
আমার এই আদেশের জন্য, কুজনেটসভ উত্তর দিয়েছিলেন যে, আমি পূর্বে দেওয়া নির্দেশাবলী অনুসারে, তিনি সৈন্যদের কার্তুজ বিতরণ করেছিলেন এবং এখন কাঠামোগুলি দখল করতে শুরু করেছিলেন।
10 তম সেনাবাহিনীর কমান্ডার, গোলুবেভ জানিয়েছেন যে যুদ্ধের খেলার পরে তার কর্পস সদর দফতরকে সৈন্যদের নেতৃত্ব দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে তাদের পরিকল্পনা অনুসারে থাকার কথা ছিল। আমি গোলুবেভকে তার সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রাখতে এবং আমার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে সতর্ক করেছিলাম।
4র্থ সেনাবাহিনীর কমান্ডার কোরোবকভ জানিয়েছেন যে তার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তিনি ব্রেস্ট গ্যারিসনের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটিতে আমি কোরোবকভকে নির্দেশ করেছিলাম যে গ্যারিসনটি সেই জায়গায় হওয়া উচিত যেখানে এটি পরিকল্পনা অনুসারে হওয়ার কথা ছিল এবং পরামর্শ দিয়েছিলাম যে তারা অবিলম্বে আমার আদেশটি কার্যকর করতে শুরু করবে।
কোপেক জেলার বিমান বাহিনীর কমান্ডার এবং তার ডেপুটি টায়ুরস্কি, যিনি আমার জেলা সদর দফতরে এসেছিলেন, আমাকে রিপোর্ট করেছিলেন যে বিমানটি সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল এবং এনকেও-র আদেশ অনুসারে এয়ারফিল্ডে ছড়িয়ে দেওয়া হয়েছিল।
1. ডি. পাভলভ, জাপোভোর কমান্ডার 2. কে. গোলুবেভ, 10 তম সেনাবাহিনীর কমান্ডার 3. ভি. কুজনেটসভ, 3য় সেনাবাহিনীর কমান্ডার
কথায়, সবকিছু প্রস্তুত, ব্রেস্ট দুর্গের বিমান চলাচল এবং গ্যারিসন উভয়ই যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছে - "4র্থ সেনাবাহিনীর কমান্ডার জানিয়েছেন যে তার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত।" এর মানে হল যে সমস্ত ইউনিট ব্রেস্ট থেকে প্রত্যাহার করা হয়েছে, শুধুমাত্র কভার প্ল্যানের জন্য দেওয়া আছে সেগুলিকে রেখে। চতুর্থ সেনাবাহিনীর কমান্ডার ব্রেস্ট গ্যারিসনের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
একই জিজ্ঞাসাবাদের সময়, ডি. পাভলভ ইঙ্গিত দিয়েছেন যে মধ্যরাতে এস. টিমোশেঙ্কোর (18) সাথে একটি কথোপকথন হয়েছিল:
আমার রিপোর্টে, জনগণের কমিশনার উত্তর দিয়েছিলেন: "শান্ত থাকুন এবং আতঙ্কিত হবেন না, আজ সকালে আপনার সদর দফতর জড়ো করুন, হয়তো কিছু অপ্রীতিকর ঘটতে পারে, তবে কোনও উস্কানি খুঁজবেন না। যদি বিচ্ছিন্ন উস্কানি থাকে, কল করুন।"
পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য এবং সীমান্ত দুর্গ দখল করার জন্য একটি নির্দেশ পাঠায় এবং ZapOVO-এর কমান্ডারকে বলে "শান্ত হও... আজ সকালে সদর দফতরে জড়ো হও।" কে মিথ্যা বলছে, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স বা ডি পাভলভের নির্দেশ?
এখানে জার্মানদের কাছ থেকে কিছু তথ্য আছে। 22শে জুন, 1941-এ আর্মি গ্রুপ সেন্টারের অপারেশনাল বিভাগের রিপোর্ট থেকে:
আক্রমণ সফলভাবে চলতে থাকে। সাধারণভাবে, দুর্বল শত্রু প্রতিরোধ আছে। স্পষ্টতই, সমস্ত এলাকায় শত্রুরা বিস্মিত হয়েছিল।
নদীর ওপারে ব্রিজ জ্যাপ বাগ, কোডেন, রেলওয়ের কাছে ব্রিজ ব্রেস্টের কাছে ব্রিজ এবং ফ্রোনালুভ এলাকার ব্রিজটি আমাদের সৈন্যরা নিয়ে গেছে। 6.00 নাগাদ আমাদের ভ্যানগার্ডরা পশ্চিম নদীর 4 - 5 কিমি পূর্বে সাধারণ লাইনে পৌঁছেছে। বাগ (সীমান্তের পূর্ব)। 44
বিয়ালস্টকের কাছে ভাঙা সোভিয়েত সরঞ্জাম
ZapOVO সম্পর্কিত এফ. হালদারের ডায়েরি থেকে:
জুন 22, 1941।
বাগ এবং অন্যান্য নদী জুড়ে সীমান্ত সেতুগুলি সর্বত্র আমাদের সৈন্যরা বিনা লড়াইয়ে এবং সম্পূর্ণ নিরাপত্তায় দখল করেছিল। শত্রুদের জন্য আমাদের আক্রমণের সম্পূর্ণ বিস্ময় এই সত্যের দ্বারা প্রমাণিত হয় যে ইউনিটগুলিকে ব্যারাকের ব্যবস্থায় অবাক করে দেওয়া হয়েছিল, বিমানগুলি বিমানঘাঁটিতে দাঁড়িয়েছিল, টারপলিন দিয়ে আবৃত ছিল এবং উন্নত ইউনিটগুলি, আমাদের সৈন্যদের দ্বারা হঠাৎ আক্রমণ করেছিল, জিজ্ঞাসা করেছিল কি করতে হবে সে সম্পর্কে আদেশ। 45
জি. গুদেরিয়ানের স্মৃতি থেকে:
রাশিয়ানদের যত্ন সহকারে পর্যবেক্ষণ আমাকে নিশ্চিত করেছে যে তারা আমাদের উদ্দেশ্য সম্পর্কে কিছুই সন্দেহ করেনি। ব্রেস্ট দুর্গের প্রাঙ্গণে, যা আমাদের পর্যবেক্ষণ পয়েন্ট থেকে দৃশ্যমান ছিল, তারা একটি অর্কেস্ট্রার শব্দে রক্ষীদের পরিবর্তন করছিল। পশ্চিমী বাগ বরাবর উপকূলীয় দুর্গগুলি রাশিয়ান সৈন্যদের দখলে ছিল না... বিস্ময়ের মুহূর্ত বজায় রাখার সম্ভাবনা এতটাই দুর্দান্ত ছিল যে প্রশ্ন উঠেছিল যে, এই পরিস্থিতিতে, সরবরাহ করা হিসাবে এক ঘন্টার জন্য আর্টিলারি প্রস্তুতি চালানোর মূল্য ছিল কিনা। আদেশ দ্বারা জন্য. 46
PribOVO-এর সাথে তুলনা করার ক্ষেত্রে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে ভিন্ন। দেখা যাচ্ছে যে ডি. পাভলভের দ্বারা জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়নি। সৈন্যরা অবাক হয়ে গিয়েছিল এবং "কমান্ডকে জিজ্ঞাসা করেছিল কি করতে হবে।"
ZapOVO A. Grigoriev এর যোগাযোগের প্রধান তদন্তে বলেছেন (27):
আদালতের সদস্য কমরেড অরলভ। বরফের উপর 79, ভলিউম 4, আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"মিনস্ক ছেড়ে, যোগাযোগ রেজিমেন্টের কমান্ডার আমাকে রিপোর্ট করেছেন যে রাসায়নিক যুদ্ধ বিভাগ তাকে NZ থেকে যুদ্ধের গ্যাস মাস্ক নিতে দেয়নি। জেলার আর্টিলারি বিভাগ তাকে NZ থেকে কার্তুজ নেওয়ার অনুমতি দেয়নি, এবং রেজিমেন্টের শুধুমাত্র প্রতি সৈন্যের জন্য 15 পিস কার্তুজের গার্ডের নিয়ম রয়েছে, এবং সরবরাহ বিভাগ তাকে NZ থেকে মাঠের রান্নাঘর নিতে দেয়নি। এইভাবে, 18 জুন বিকেলেও, সদর দফতরের সন্তুষ্ট বিভাগগুলি যুদ্ধের কাছাকাছি ছিল বলে অভিমুখী ছিল না... এবং 18 জুন চিফ অফ জেনারেল স্টাফের টেলিগ্রামের পরে, জেলা সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়নি। "
প্রতিবাদী. এই সব সত্য.
"এবং 18 জুনের জেনারেল স্টাফ নির্দেশনার পরেও, পাভলভ সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে আনেননি।" এখানে আবার তারিখ আসে - 18 জুন। 18 জুনের জেনারেল স্টাফের কুখ্যাত নির্দেশনা সম্পর্কে অনেক অনুলিপি ভাঙ্গা হয়েছে, যা সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে রাখার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশনা পাওয়া যায়নি. কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে এটি বিদ্যমান ছিল, অন্যরা বিশ্বাস করেন যে এটি ছিল না। কিন্তু জেলা যোগাযোগ প্রধান বলছেন, জেনারেল স্টাফদের কাছ থেকে এমন টেলিগ্রাম এসেছে। এবং এর অস্তিত্বের পরোক্ষ ইঙ্গিত রয়েছে: 18 তারিখ থেকে PribOVO, OdVO-এর সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে নিয়ে আসা, 19 জুন থেকে নৌবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি নং 2-এ নিয়ে আসা।
ZapOVO-তে, 18 জুনের পরে, একটিও বর্ডার ডিভিশন উত্থাপন করা হয়নি এবং সীমান্তে প্রতিরক্ষা লাইনে আনা হয়নি।
বেশিরভাগ সীমান্ত বিভাগ শীতকালীন কোয়ার্টারে রয়ে গেছে। প্রত্যাহার করার সময়, তাদের স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ সতর্কতা নম্বর 2 থেকে সতর্ক করা উচিত। ZapOVO-তে দ্বিতীয়-একেলন গভীর বিভাগগুলি অগ্রসর ছিল, কিন্তু যুদ্ধের প্রস্তুতি না রেখে (উপরের ZapOVO-এ এ. পোকরোভস্কির দ্বিতীয় প্রশ্ন থেকে উপাদান)।
কভার প্ল্যান অনুসারে, ব্রেস্ট ফোর্টেসে একটি আর্টিলারি ডিভিশন সহ একটি ব্যাটালিয়ন থাকা উচিত ছিল (4র্থ সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ এল. স্যান্ডালভের স্মৃতিকথা)। আক্রমণের সময়, দুটি রাইফেল ডিভিশন (6 তম এবং 42 তম) এবং একটি ট্যাঙ্ক ডিভিশন (22 তম) সেখানে শীতকালীন কোয়ার্টারে অবস্থিত ছিল। যে বিভাগগুলি ছড়িয়ে দেওয়া হয়নি এবং সতর্ক করা হয়নি সেগুলিকে কেবল ধ্বংস করা হয়েছিল।
ওয়েস্টার্ন স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের বেশ কয়েকজন কমান্ডারের তদন্তের সময় কীভাবে এবং কেন এটি ঘটেছে তা স্পষ্ট করা হয়েছিল। 22 জুলাই, 1941 তারিখের ইউএসএসআর সুপ্রিম কোর্টের সামরিক কলেজিয়ামের একটি বন্ধ আদালতের অধিবেশনের প্রোটোকল থেকে (27):
আসামী পাভলভ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ বোধগম্য। সোভিয়েত বিরোধী সামরিক ষড়যন্ত্রে অংশগ্রহণের জন্য আমি নিজেকে দোষী স্বীকার করি না। আমি কখনই সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য ছিলাম না।
আমি দোষ স্বীকার করছি যে আমার কাছে যাচাই করার সময় ছিল না যে 4র্থ সেনাবাহিনীর কমান্ডার, করোবকভ, ব্রেস্ট থেকে সৈন্য সরিয়ে নেওয়ার আমার আদেশটি পূরণ করেছেন। জুনের শুরুতে, আমি ব্রেস্ট থেকে ক্যাম্পে ইউনিট প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলাম। কোরোবকভ আমার আদেশ পালন করেনি, যার ফলস্বরূপ শহর ছেড়ে যাওয়ার পরে তিনটি বিভাগ শত্রু দ্বারা পরাজিত হয়েছিল
বিবাদী কোরোবকভ। ব্রেস্ট থেকে ইউনিট প্রত্যাহারের নির্দেশ কেউ দেয়নি। আমি ব্যক্তিগতভাবে এমন আদেশ দেখিনি।
হামলার পর ব্রেস্ট দুর্গ
আসামী পাভলভ। জুন মাসে, আমার আদেশে, 28 তম রাইফেল কর্পসের কমান্ডার, পপভকে 15 জুনের মধ্যে ব্রেস্ট থেকে সমস্ত সৈন্যকে ক্যাম্পে সরিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল।
বিবাদী কোরোবকভ। আমি এই সম্পর্কে জানতাম না. এর অর্থ হ'ল পপভকে অবশ্যই কমান্ডারের আদেশ অনুসরণ না করার জন্য অপরাধমূলকভাবে দায়বদ্ধ হতে হবে।
তারা একে অপরকে দোষারোপ করে। ডি. পাভলভ দুর্গ থেকে সৈন্য প্রত্যাহার করার আদেশ দিয়েছিলেন কিনা এবং কে তা পালন করেনি তা অজানা থেকে যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে: জেলা কমান্ডার জানতেন যে সৈন্যদের দুর্গ থেকে প্রত্যাহার করতে হবে। এবং তিনি সেনা প্রত্যাহারের তারিখের নাম দেন, ১৫ জুন। আমি আপনাকে মনে করিয়ে দিই যে 13 জুন, ZapOVO সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য একটি নির্দেশনা পেয়েছিল। প্রকৃতপক্ষে, ডি. পাভলভ নিশ্চিত করেছেন যে জেলা সৈন্যদের ছত্রভঙ্গ করার একটি আদেশ ছিল, যা কার্যকর করা হয়নি। তবে এটি পশ্চিমী বিশেষ সামরিক জেলার ইতিহাসে একটি ছোট পর্ব মাত্র।
প্রাক্তন জেলা কমান্ডারের কথার বিপরীতে এই জেলার প্রায় সব সেনাই ব্যারাকে ছিল। জেলার সব সেনা কমান্ডার হয়তো তাকে মিথ্যা বলেছেন? এটা কি সম্ভব? ফলস্বরূপ, পশ্চিম জেলার সৈন্যদের জন্য শত্রুতা শুরু একটি সম্পূর্ণ বিস্ময়কর হয়ে উঠল। এস গুরভ (4র্থ সেনাবাহিনীর 49 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ) এর স্মৃতিতে ফিরে আসা যাক জুন 1941 থেকে এপ্রিল 1945 পর্যন্ত, তিনি জার্মান বন্দী ছিলেন। এটি তার বিভাগ ছিল যা ব্রেস্ট সুরক্ষিত অঞ্চলে রক্ষা করতে হয়েছিল:
বিভাগটি এর জন্য অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধে প্রবেশ করেছিল: হঠাৎ, সমস্ত ধরণের অস্ত্র থেকে শত্রুর হারিকেনের আগুন ঘুমন্ত লোকদের উপর বর্ষণ করা হয়েছিল এবং একই সাথে বিমান বোমাবর্ষণ শুরু হয়েছিল। ইউআর-এ কর্মরত ব্যাটালিয়নগুলিকে মেশিনগান এবং মর্টার দিয়ে তাঁবুতে ফাঁকা গুলি করা হয়েছিল। আর্টিলারি গুদাম, পেট্রল গুদাম, সরঞ্জাম এবং খাদ্য সহ গুদামগুলি 10 মিনিটের মধ্যে বিমান দ্বারা ধ্বংস করা হয়েছিল ...
অন্তত দশ ঘণ্টা আগে বিভাগকে সতর্ক করা হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। 47
ফলস্বরূপ, বিভাগটি দ্রুত পরাজিত হয়েছিল, এমনকি তার সেক্টরে ঘুরে দাঁড়ানোর এবং লড়াই করার সময় না পেয়ে। এস. গুরভের দেওয়া যুদ্ধের শুরুর বর্ণনা ব্রেস্ট দুর্গের প্রতিরক্ষা সম্পর্কিত অসংখ্য চলচ্চিত্রের প্রতিধ্বনি করে। ব্যারাকের গোলাবর্ষণ, পোশাকহীন সৈন্যরা দৌড়ে বেরিয়ে আসা এবং জার্মানদের কাছে যা কিছু এসেছে তা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে - এটি পশ্চিমী বিশেষ সামরিক জেলা সম্পর্কে।
পি. ল্যাপিনের স্মৃতি থেকে (দশম সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ):
ZapOVO সদর দফতরের সমস্ত আদেশের লক্ষ্য ছিল অধস্তনদের মনে একটি আত্মতুষ্টির পরিবেশ তৈরি করা। রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনার অনুমোদন নিয়ে আমরা যে "ব্যাগপাইপস" তৈরি করেছিলাম, তা একদিকে শত্রুপক্ষের নিষ্পত্তিমূলক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রস্তুতি, যার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের বিস্তারিত জানানো হয়েছিল, অন্যদিকে, আমাদের সম্পূর্ণভাবে দিশেহারা করে তুলেছিল। এবং উদ্ভূত পরিস্থিতিকে গুরুত্ব না দেওয়ার জন্য আমাদের সেট আপ করুন। 48
22 শে জুলাই বিচারের সময়, ZapOVO A. Grigoriev-এর যোগাযোগের প্রধান জেলার যুদ্ধ-পূর্ব অবস্থাকে নিম্নরূপ বর্ণনা করেছেন (27):
আদালতের সদস্য কমরেড অরলভ। যুদ্ধ শুরুর আগে জেলা সদরের পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য দিয়ে আপনি বলেন:
“২২শে জুন শুরু হওয়া যুদ্ধ পশ্চিমী বিশেষ সামরিক জেলাকে অবাক করে দিয়েছিল। সদর দফতর জুড়ে যে শান্তিপূর্ণ মেজাজ রাজত্ব করেছিল তা অবশ্যই সৈন্যদের কাছে প্রেরণ করা হয়েছিল। শুধুমাত্র এই "আত্মতৃপ্তি" এই সত্যটি ব্যাখ্যা করতে পারে যে বিমানটি একটি জার্মান অভিযানে মাটিতে ধরা পড়েছিল। সেনাবাহিনীর সদর দফতর শীতকালীন কোয়ার্টারে ছিল এবং ধ্বংস করা হয়েছিল এবং অবশেষে, সৈন্যদের কিছু অংশ (ব্রেস্ট গ্যারিসন) তাদের শীতকালীন কোয়ার্টারে বোমাবর্ষণ করা হয়েছিল" (এলডি. 76, ভলিউম 4)।
এই বিবৃতি সত্য?
প্রতিবাদী. হ্যাঁ.
ডি. পাভলভের কার্যকলাপ সম্পর্কে গুরুতর প্রশ্ন ছিল। আজ অবধি, তার জিজ্ঞাসাবাদের একটি প্রোটোকল (তারিখ 21 জুন, 1941) শ্রেণিবদ্ধ করা হয়েছে। বইটিতে, আমি দুটি জিজ্ঞাসাবাদের প্রোটোকল পোস্ট করেছি, প্রথমটি 7 জুলাই তারিখের (উদ্ধৃতি) (18) এবং 22 জুলাই, 1941 তারিখে ইউএসএসআর সুপ্রিম কোর্টের সামরিক কলেজিয়ামের একটি বন্ধ আদালতের সেশনের প্রোটোকল (27) . আমি এটা পড়ার সুপারিশ. উপাদান খুব আকর্ষণীয়. বেশ কয়েকটি কমান্ডারের ঝগড়াকে হাস্যকর বলে মনে করা যেতে পারে, যদি তাদের ক্রিয়াকলাপ সহ ঘটে যাওয়া বিশাল ট্র্যাজেডির জন্য না হয়।
PribOVO এবং ZapOVO তুলনা করার সময়, সৈন্য প্রস্তুতিতে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষণীয়। এটি কি একটি ইউনিফাইড ম্যানেজমেন্ট সিস্টেমের কাঠামোর মধ্যে সম্ভব?
22 জুন-8 জুলাই, 1941 পশ্চিম ফ্রন্টে যুদ্ধ
আমরা বলতে পারি যে সাধারণভাবে জেলা কমান্ডারের কাজে একটি "ব্যর্থতা" রয়েছে। তদুপরি, ব্যর্থতা মূল আক্রমণের দিকে ঘটেছে, যার অর্থ এটি সম্ভাব্য একটি বড় বিপদ বহন করে। এই ব্যর্থতা প্রতিবেশী ফ্রন্টগুলিকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
কিয়েভ বিশেষ সামরিক জেলা
KOVO যুদ্ধ প্রস্তুতির জন্য সৈন্য আনার জন্য নির্দেশিকা নং 1 পেয়েছে। এম. পুরকায়েভ (কিভ স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের প্রাক্তন চিফ অফ স্টাফ) দ্বারা জরিপ সামগ্রী থেকে:
22শে জুন 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, জেলা সৈন্যদের কমান্ডার জেনারেল স্টাফের কাছ থেকে একটি আদেশ পেয়েছিলেন, যেখানে জার্মানরা রাজ্যের সীমান্ত অতিক্রম করার ক্ষেত্রে সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দাবি করেছিল, তাদের সমস্ত শক্তি এবং উপায়ে প্রতিহত করা উচিত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমানা অতিক্রম করা বা উড়ে যাওয়া উচিত নয়...
প্রতিরক্ষা পরিকল্পনা অনুসারে, কিয়েভ বিশেষ সামরিক জেলার কভারিং সৈন্যরা 22শে জুন, 1941 তারিখে ভোর 4 থেকে 6 টা পর্যন্ত রাজ্য সীমান্ত, প্রতিরক্ষা লাইনে পৌঁছাতে শুরু করে।
সীমান্তে শত্রুতা শুরুর আগে, পরিকল্পনা অনুসারে, সৈন্য 5, 4 (নথিতে সংখ্যাটি ক্রস আউট করা হয়েছে এবং 26টি উপরে লেখা আছে) এবং 12টি সৈন্য তাদের প্রতিরক্ষা লাইন ছেড়ে যেতে এবং দখল করতে সক্ষম হয়েছিল। সীমান্তের কাছে RAVA রাশিয়ান দিক থেকে 6 তম সেনাবাহিনীর কভারিং সৈন্যরা আসন্ন যুদ্ধে প্রবেশ করেছিল। 49
KOVO সৈন্যরা 4 থেকে 6 টার মধ্যে সীমান্তে দেরিতে যেতে শুরু করে। সীমান্ত দুর্গে এই দেরীতে অগ্রসর হওয়ার ফলে বেশ কয়েকটি দিকে পাল্টা যুদ্ধ হয়।
1. KOVO-এর কমান্ডার M. Kirpanos 2. M. Purkaev চিফ অফ স্টাফ KOVO 3. P. নোভিচকভ 62 তম পদাতিক ডিভিশনের চিফ অফ স্টাফ
কিয়েভ জেলার সদর দফতর 21 জুন টারনোপিলে একটি নতুন কমান্ড পোস্টে স্থানান্তরিত হয়েছে। এম. পুরকায়েভ:
...আমি তাড়াহুড়ো করে TERNOPOL তে চলে আসি, যেখানে আমি 6/22/41 তারিখে সকাল 3 টায় পৌঁছেছিলাম।
আমার আগমনের মাধ্যমে, জেলা সৈন্যদের কমান্ডার, জেনারেল কিরপানোস, ইতিমধ্যেই জেনারেল স্টাফের কাছ থেকে সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য একটি আদেশ পেয়েছিলেন, কিন্তু তিনি কাউকে কোনো আদেশ দেননি।
জেনারেল কিরপানোসের কাছ থেকে জার্মানদের প্রত্যাশিত আক্রমণের বিষয়ে জেনারেল স্টাফের আদেশ সম্পর্কে নির্দেশ পেয়ে, আমি অবিলম্বে সমস্ত সেনা কমান্ডারকে ব্যক্তিগতভাবে বাউডটের অফিসে ডেকে পাঠালাম। এবং 3 থেকে 4 ঘন্টা সময়কালে, তিনি ব্যক্তিগতভাবে সবাইকে সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে নিয়ে আসার এবং পরিকল্পনা অনুসারে প্রতিরক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। জার্মানরা যখন রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে, তখন সমস্ত শক্তি এবং উপায়ের সাথে প্রতিফলিত হয়, নিজেরাই সীমান্ত অতিক্রম করবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিমান সীমান্তের উপর দিয়ে উড়বে না। 50
ডিস্ট্রিক্ট কমান্ডার, এম. কিরপানোস, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স থেকে নির্দেশনা পেয়ে, এম. পুরকায়েভ 22শে জুন বেলা 3টায় না আসা পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। কেন? সদর দফতরে পৌঁছানোর পর, পরবর্তী সেনা কমান্ডারদের ডাকতে শুরু করে এবং সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে আনার নির্দেশ দিতে শুরু করে। সেনা কমান্ডাররা, পালাক্রমে, প্রস্তুতির লড়াইয়ের জন্য তাদের হাতে অর্পিত ইউনিটগুলি নিয়ে আসেন। ফলস্বরূপ, ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতিতে আনার প্রক্রিয়াটি ব্যাপকভাবে বিলম্বিত হয়েছিল এবং কিছু বিভাগের তাদের অবস্থান নেওয়ার সময় ছিল না।
জি শেরস্ত্যুক (৪৫ পদাতিক ডিভিশনের প্রাক্তন কমান্ডার):
আমি উপরে নির্দেশিত হিসাবে, sk কমান্ডার আদেশ. এসডির অংশ নিয়ে আসার বিষয়ে। যুদ্ধের প্রস্তুতির জন্য এবং তাদের তাদের গ্যারিসনে রেখে, আমি 22 জুন, 1941 তারিখে রাত নয়টায় লিউবোমল শহরে ডিভিশনের চিফ অফ স্টাফ কর্নেল চুমাকভের মাধ্যমে টেলিফোনে পেয়েছি। 51
45 তম পদাতিক ডিভিশনকে 22শে জুন রাত নয়টার দিকে যুদ্ধ প্রস্তুতিতে আনা হয়েছিল, যখন সীমান্তে যুদ্ধ পুরোদমে চলছে! কিছু KOVO ইউনিটকে 23 শে জুন পর্যন্ত যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল।
পি. নোভিচকভ (5ম সেনাবাহিনীর 62 তম পদাতিক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ):
ইতিমধ্যে নির্দেশিত হিসাবে, বিভাগের অংশগুলি ঘনত্বের এলাকায় অবস্থিত ছিল।
3.00-এ, শাটার 15-এর আদেশে, সদর দফতরকে সতর্ক করা হয়েছিল, আদেশটি প্যাকেজ এবং মানচিত্র খোলার বিষয়ে একটি চিঠি নির্দেশ করে, যেখানে প্রতিরক্ষা দখলের লাইনটি নির্দেশিত ছিল, এর আগে করা পুনঃসংযোগের ক্ষেত্রে কোন অসঙ্গতি ছিল না;
3.30 22.6 এ আমরা ডিভিশনের স্ট্রিপের দুটি পয়েন্টে এভিনিউ ক্রসিং সম্পর্কে সীমান্ত সেনাদের কাছ থেকে প্রথম তথ্য পেয়েছি।
4.00 এ, সমগ্র সীমান্ত বরাবর এভিনিউ ক্রসিং সম্পর্কে সীমান্ত বাহিনী এবং শাটার 15 থেকে ডেটা প্রাপ্ত হয়েছিল।
এই সময়ে, সীমান্ত ফাঁড়িগুলি প্রচণ্ড যুদ্ধ করেছিল এবং বিশেষত তাদের দখলকৃত বাঙ্কারগুলি থেকে প্রতিরোধ করেছিল।
5.00-6.00 এ প্রতিরক্ষা লাইন দখল করার জন্য 1ম ইচেলনের রেজিমেন্টগুলি রাজ্যের সীমান্তে অগ্রসর হয় এবং 10.00-11.00 এর মধ্যে তাদের সেক্টর দখল করে এবং এই দিনে বর্ডার ফাঁড়িগুলির সাথে জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ করে; নদী পার হতে জ্যাপ বাগ পুরো সামনে।
আপনি দেখতে পাচ্ছেন, যুদ্ধ শুরু হয়েছিল 4.00 এ... যাইহোক, কিছু কারণে, 10-12.00 পর্যন্ত আমরা ফায়ার শাটার থেকে ফিল্ড ট্রুপস এবং অ্যান্টি-এয়ারক্রাফ্ট অস্ত্রের জন্য বিমানটি না খোলার জন্য আদেশ পেয়েছি এবং সতর্ক করে দিয়েছিলাম যে এটি একটি উস্কানি
এটা অবশ্যই বলা উচিত যে 120 মিমি মর্টারের জন্য মাইন বাদে গোলাবারুদের কোন অভাব ছিল না। 52
62 তম রাইফেল ডিভিশন শুধুমাত্র সকাল 10-11 টায় প্রতিরক্ষা খাত দখল করে (এলার্ম 7-8 ঘন্টা পরে)। যদিও আক্রমণের আগের রাতে তাদের এটি করা উচিত ছিল (নির্দেশ #1)। প্রবিধান অনুযায়ী, সীমান্ত ইউনিটগুলিকে অবস্থান দখলের জন্য 2-3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। KOVO সদর দফতর এবং সেনাবাহিনীর সমস্ত ক্রিয়াকলাপে একধরনের ধীরগতি রয়েছে।
শুধুমাত্র 72 তম মাউন্টেন রাইফেল ডিভিশনের প্রাক্তন কমান্ডার, পি. আব্রামিডজে, শত্রুতা শুরুর আগে সৈন্যদের যুদ্ধ প্রস্তুতির বিষয়ে কথা বলেছেন:
20 জুন, 1941-এ, আমি জেনারেল স্টাফের কাছ থেকে নিম্নলিখিত এনক্রিপ্ট করা বার্তা পেয়েছি: "সীমান্তে অবস্থিত আপনার গঠনের সমস্ত ইউনিট এবং ইউনিটগুলিকে অবশ্যই কয়েক কিলোমিটার পিছনে, অর্থাৎ প্রস্তুত অবস্থানের লাইনে প্রত্যাহার করতে হবে। জার্মান ইউনিটগুলি রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন না করা পর্যন্ত কোনও উস্কানির জবাব দেবেন না। বিভাগের সকল ইউনিটকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। 21 জুন, 1941 তারিখে 24 ঘন্টার মধ্যে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।" 53
ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতির মধ্যে নিয়ে আসার রিপোর্ট "21 জুন 24 ঘন্টার মধ্যে"! সৈন্যদের প্রস্তুতির সময় সুনির্দিষ্টভাবে নির্দেশিত।
সাধারণভাবে, KOVO সৈন্যদের অন্তত যুদ্ধের প্রস্তুতিতে আনা হয়েছিল, যদিও এটি খুব ধীরে ধীরে ঘটেছিল এবং সমস্ত ইউনিটে নয়। কিছু ডিভিশনের কভার প্ল্যান অনুযায়ী তাদের সেক্টরে পৌঁছানোর সময় ছিল না, যা তাদের যুদ্ধের ক্ষমতা হ্রাস করেছিল।
সেনাবাহিনীর পরিস্থিতি আরও বিশদে অধ্যয়ন করা প্রয়োজন।
ওডেসা সামরিক জেলা
ওডেসা মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার 1941 সালের 21 জুন সন্ধ্যায় জেলার সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে আনার নির্দেশ দিয়েছিলেন। সীমান্ত রক্ষীদের সাথে যোগাযোগ স্থাপন এবং সীমান্ত দুর্গ দখল করার নির্দেশ দেওয়া হয়েছিল। একটি মতামত আছে যে স্টাফ প্রধান এম. জাখারভ জেলা কমান্ডার ওয়াই. চেরেভিচেঙ্কোকে এমন একটি আদেশ দিতে রাজি করেছিলেন। যাইহোক, ওয়াই. চেরেভিচেঙ্কো তার স্মৃতিকথায় পিপলস কমিসার এস. টিমোশেঙ্কোর সাথে একটি কথোপকথনের দিকে ইঙ্গিত করেছেন, যার পরে সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনার আদেশ দেওয়া হয়েছিল। এছাড়াও, জেলা কমান্ডার জেলা প্রধান এম. জাখারভের উদ্যোগ এবং দক্ষতা উল্লেখ করেছেন:
পরিস্থিতি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার পরে এবং পিপলস কমিসারের সাথে কথোপকথনের বিষয়বস্তু জানানোর পরে, আমি জাখারভকে সমস্ত সীমান্ত সৈন্যকে সর্তক অবস্থায় বাড়াতে এবং জেলা সৈন্যদের পরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষামূলক লাইন নিতে এবং শত্রুর সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলাম। আগুন এমভি জাখারভ ব্যতিক্রমী দক্ষতা এবং উদ্যোগ দেখিয়েছেন...
কভারিং ইউনিটগুলিকে তাদের এলাকা দখল করতে এবং সীমান্ত বিচ্ছিন্নদের সাথে যোগাযোগ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। এই সমস্ত ঘটনাগুলি তখন উন্মোচিত হওয়া ইভেন্টগুলিতে ওডেসা সামরিক জেলার ইউনিট এবং গঠনগুলির সংগঠিত আচরণ নিশ্চিত করেছিল। 54
1. Y. Cherevichenko, OdVO 2 এর কমান্ডার। M. Zakharov, OdVO 3 এর প্রধান স্টাফ। F. Michugin, OdVO 4 এর বিমান বাহিনীর কমান্ডার। 1941 সালে A. Pokryshkin, 55 তম বিমানে জুনিয়র পাইলট রেজিমেন্ট
OdVO-এর কমান্ডার Y. Cherevichenko এবং ZapOVO-এর কমান্ডার D. Pavlov উভয়েই 21 জুন সন্ধ্যায় প্রতিরক্ষা কমিসার এস. টিমোশেঙ্কোর সাথে কথা বলেছেন। শুধুমাত্র প্রথমটি, কথোপকথনের পরে, সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে রাখার নির্দেশ দিয়েছিল (কথোপকথনটি কী ছিল?), এবং দ্বিতীয়টিকে বলা হয়েছিল "কেবলমাত্র ক্ষেত্রে 22 জুন সকালে সেনা সদর দফতরে জড়ো হতে।" যদিও সৈন্যরা ইতিমধ্যেই 1 নম্বর নির্দেশিকা পেয়েছে। তাদের মধ্যে কোনটি "যথেষ্ট বলছে না"?
ওয়াই. চেরেভিচেঙ্কো উল্লেখ করেছেন যে যুদ্ধের কয়েকদিন আগে এম. জাখারভ জোর দিয়েছিলেন যে বিমান বাহিনীকে সতর্কতার সাথে জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করতে হবে এবং মাঠের এয়ারফিল্ডে ছড়িয়ে দিতে হবে:
আমার আদেশের আগেও, আসন্ন বিপদ সম্পর্কে ব্ল্যাক সি নৌবাহিনীর কমান্ডের কাছ থেকে জানতে পেরে, তিনি একই সাথে জেলা বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল এফ জি মিশিগিনকে যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর আদেশ জারি করে, কর্পস কমান্ডারদের সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। জনবহুল এলাকা থেকে সতর্ক অবস্থায়। 55
OdVO এয়ার ফোর্সের কমান্ডার ছিলেন এফ মিচুগিন। সুতরাং, OdVO চিফ অফ স্টাফ, জেনারেল এম. জাখারভের পীড়াপীড়িতে, OdVO বিমান চালনাকে ফিল্ড এয়ারফিল্ডগুলির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এফ মিচুগিন এতে আপত্তি জানান, কিন্তু লিখিত আদেশ পাওয়ার পর তাকে মানতে বাধ্য করা হয়। যুদ্ধ শুরুর কয়েক দিন আগে, বিমানগুলিকে ফিল্ড এয়ারফিল্ডে স্থানান্তরিত করা হয়েছিল এবং ছদ্মবেশী করা হয়েছিল।
ভবিষ্যত এয়ার মার্শাল এ. পোক্রিশকিন, যিনি যুদ্ধের আগে ওডভো এয়ার ফোর্সে কাজ করেছিলেন, স্মরণ করেন যে যুদ্ধের বেশ কয়েক দিন আগে তারা বিকল্প এয়ারফিল্ডে বিমান নিয়ে যাচ্ছিল। যখন 22 শে জুন সকালে, জার্মান বিমান চালনা তার রেজিমেন্টের স্থায়ী এয়ারফিল্ডে বোমাবর্ষণ করেছিল, তখন এয়ারফিল্ডে অবস্থিত একমাত্র বিমানটি সেখানে ধ্বংস হয়ে গিয়েছিল, যা ভাঙ্গনের কারণে আগের দিন বিকল্প এয়ারফিল্ডে উড়ে যাওয়ার সময় ছিল না।
ফলস্বরূপ, জার্মান আক্রমণের সময়, OdVO এয়ার ফোর্সের বেশিরভাগ বিমানই মাঠের এয়ারফিল্ডে ছিল, শত্রুর প্রথম স্ট্রাইক এড়াতে এবং এর সরঞ্জামগুলি সংরক্ষণ করে। পরবর্তীকালে, OdVO বিমান বাহিনী ঘাঁটিতে সাউদার্ন ফ্রন্ট এয়ার ফোর্স গঠিত হয়।
F. Michugin ছিলেন ফ্রন্ট-লাইন মিলিটারি ডিস্ট্রিক্টের এয়ার ফোর্সের কয়েকজন কমান্ডারদের একজন যাকে যুদ্ধের শুরুতে বিমানের ক্ষতির জন্য গুলি করা হয়নি!
ওডেসা মিলিটারি ডিস্ট্রিক্টের সৈন্যরা যুদ্ধের প্রস্তুতিতে যুদ্ধের শুরুতে মিলিত হয়েছিল। এটি তাদের পরাজয় এড়াতে এবং একটি সংগঠিত পদ্ধতিতে যুদ্ধে প্রবেশ করার অনুমতি দেয়।
 
5. "একটি কাকতালীয় বা এটি শত্রুদের কাজ ছিল"
22 জুন - 8 জুলাই, 1941 সালের সীমান্ত যুদ্ধে, পশ্চিম ফ্রন্টের সৈন্যরা (জাপোভোভো থেকে গঠিত) গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং কার্যত পরাজিত হয়েছিল: বেশিরভাগ সামনের বাহিনী (পুরুষ এবং সরঞ্জাম) হয় ধ্বংস বা বন্দী হয়েছিল। অতএব, ZapOVO এর সাথে সম্পর্কিত স্মৃতিগুলি সবচেয়ে কাছের মনোযোগের দাবি রাখে।
আমি এই বিষয়ে ব্যাপক প্রমাণ প্রদান করব না; এটি অনেক জায়গা নেবে। কিন্তু অদূর ভবিষ্যতের জন্য, আমি এস. চেকুনভ দ্বারা প্রকাশিত জেনারেল পোকরোভস্কির কমিশনের উপকরণগুলিকে বিভিন্ন দিক দিয়ে গঠন করার পরিকল্পনা করছি। এটি পাঠকদের জন্য সম্পূর্ণ সমস্যাগুলি কভার করতে আরও আরামদায়ক করে তুলবে৷
আমি শুধুমাত্র ZapOVO সম্পর্কিত বেশ কয়েকটি প্রমাণ উদ্ধৃত করতে চাই, বিশেষত 4 র্থ সেনাবাহিনীর সাথে, যা জার্মান সেনাদের প্রধান আক্রমণের দিকে - ব্রেস্টের দিকে অবস্থিত ছিল।
বেশ কয়েকটি প্রমাণের ভিত্তিতে, কেউ সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি এবং সরঞ্জামগুলিতে একটি নির্দিষ্ট হ্রাস লক্ষ্য করতে পারে। কর্নেল এ. কিসলিটসিন (4র্থ সেনাবাহিনীর 22 তম ট্যাঙ্ক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ - একই ডিভিশন যা ব্রেস্টে ছিল) এর স্মৃতিচারণ অনুসারে:
যুদ্ধের দুই সপ্তাহ আগে (প্রায়), 4র্থ সেনাবাহিনীর সদর দফতর থেকে ট্যাঙ্কগুলি থেকে গোলাবারুদ অপসারণ এবং এই গোলাবারুদটি NZ গুদামে সংরক্ষণ করার জন্য একটি শীর্ষ গোপন নির্দেশনা এবং আদেশ প্রাপ্ত হয়েছিল। আমি এই নথিগুলি ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ভিক্টর পাভলোভিচ পুগানভকে জানিয়েছিলাম এবং তাকে ট্যাঙ্ক থেকে গোলাবারুদ অপসারণ এবং বাগ নদীর তীরে নিউজেড গুদামে সংরক্ষণ করার অনুপযুক্ততা সম্পর্কে সেনা কমান্ডারকে অবিলম্বে লিখতে বলেছিলাম, কারণ এর মানে, আমার মতে, ডিভিশনের যুদ্ধের প্রস্তুতিকে বাদ দেওয়া। 57
কভার পরিকল্পনা অনুযায়ী ব্রেস্ট থেকে তার প্রতিরক্ষা খাতে 22 তম ট্যাঙ্ক ডিভিশন প্রত্যাহার করা হয়নি, তবে এর গোলাবারুদও প্রত্যাহার করা হয়েছিল। এটি জোর দিয়ে বলা উচিত যে বিভাগটি সীমান্তের কাছাকাছি অবস্থিত, যার অর্থ এটি আক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ. কিসলিটসিনের মতে 4র্থ সেনাবাহিনীর সদর দফতরের ক্রিয়াকলাপ "বিভাগের যুদ্ধ প্রস্তুতি" বাদ দেওয়ার দিকে পরিচালিত করেছিল।
কিন্তু ৩য় সেনার অবস্থা। কর্নেল এনএম কালাঞ্চুক (3য় সেনাবাহিনীর 29 তম ট্যাঙ্ক ডিভিশনের প্রাক্তন চিফ অফ স্টাফ) এর স্মৃতিচারণ থেকে:
সবাই জানত যে যুদ্ধ কাছাকাছি, এটা অনিবার্য। কিন্তু যুদ্ধের প্রস্তুতিতে সৈন্যদের আনার জন্য যে কোনও ব্যবস্থা নিষিদ্ধ ছিল, এমনকি যুদ্ধের ক্ষেত্রে ঘনত্বের ক্ষেত্র, পর্যবেক্ষণ এবং কমান্ড পোস্টগুলি সজ্জিত করা, মানচিত্রে বর্ণিত প্রতিরক্ষামূলক লাইনগুলিতে প্রতিরক্ষামূলক কাঠামোর উল্লেখ না করা। একবার একটি মিটিংয়ে, যখন "লাল প্যাকেজগুলি" সম্পন্ন হয়েছিল, আমি ক্রমাগত 3 য় সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল কনড্রাটিভকে বলেছিলাম, আমাকে 0.5 পর্যন্ত কার্তুজ সহ শেল এবং ডিস্ক সহ ট্যাঙ্কগুলিতে গোলাবারুদ লোডের পরিপূরক করার অনুমতি দেওয়ার জন্য। গোলাবারুদ রাউন্ড, যেহেতু 0.25 রাউন্ড গোলাবারুদ নির্দেশ অনুসারে সংরক্ষণ করা হয়েছিল। এবং আমাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল, আমি এই সমস্যাটি সম্পর্কে আমার সাথে আর যোগাযোগ না করার জন্য একটি সতর্কতা পেয়েছি। 58
একটি বরং স্বল্প পরিচিত সত্য: ব্রেস্টে সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছিল। একই এ. কিসলিটসিনের স্মৃতি থেকে:
সোভিয়েত সেনাবাহিনীর সাথে পরিষেবাতে সরঞ্জাম এবং অস্ত্রের প্রযুক্তিগত প্রদর্শনী। এর সরঞ্জামগুলি 21 জুন সম্পন্ন হয়েছিল এবং 22 জুন, 6 টায়, 4র্থ সেনাবাহিনীর পুরো অফিসার কর্পস এর পরিদর্শনের জন্য উপস্থিত হওয়ার কথা ছিল। প্রদর্শনীটি সমস্ত ধরণের যুদ্ধ, বিশেষ এবং পরিবহন যান, আর্টিলারি এবং মর্টার সিস্টেম, শেল, মাইন এবং কার্তুজ, সামরিক প্রকৌশল এবং কৌশলগত, প্রযুক্তিগত এবং যুদ্ধের বৈশিষ্ট্যগুলির সম্পূর্ণ বিবরণ সহ সামরিক-প্রযুক্তিগত সরঞ্জামগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। পুরো প্রদর্শনী চলে গেল শত্রুর হাতে। প্রদর্শনীর উদ্বোধন যুদ্ধের প্রথম দিনের সাথে কাকতালীয় ছিল, নাকি শত্রুদের কাজ ছিল তা বোঝা এখনও কঠিন।
অর্থাৎ, জার্মান আক্রমণের সময়, ব্রেস্টে একটি সামরিক প্রদর্শনী হওয়ার কথা ছিল (22 জুন 6:00 এ শুরু হবে)! আমি কিভাবে বুঝতে পারি?
ব্রেস্ট আর্টিলারি রেঞ্জের সাথে সম্পর্কিত জার্মান ফটোগ্রাফ। ছবিটি 76-মিমি জেড-কে অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক দেখায়। ছবির নীচে একটি শিলালিপি রয়েছে জার্মান 1 ফটো: russ। Geschützstaffel bei Brest – Litowsk বেলারুশ (অনুবাদ – ব্রেস্টের কাছে রাশিয়ান আর্টিলারি – Litovsk বেলারুশ), 2টি ছবি: russ। Geschütz beladen auf Wagen bei Brest – Litowsk Be (অনুবাদ – ব্রেস্টে একটি গাড়িতে বোঝাই রাশিয়ান কামান – Litowsk Be)
তাছাড়া, “4র্থ সেনাবাহিনীর পুরো অফিসার কর্পস” প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল। অন্যান্য জেলাগুলি সেই মুহূর্তে সতর্ক অবস্থায় ছিল এই বিষয়টি বিবেচনায় নিয়ে, একটি প্রধান আক্রমণের দিকে একটি সীমান্ত সুরক্ষিত এলাকায় একটি প্রদর্শনী আয়োজনের ঘটনাটি সাধারণের বাইরের কিছু বলে মনে হয়! আর জেলা কমান্ডার এ ধরনের প্রদর্শনীর আয়োজন সম্পর্কে জানতে পারলেও সাহায্য করতে পারেননি।
এটা বলা যেতে পারে যে চতুর্থ সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতিতে আনা হয়নি এবং এর জন্য প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধে প্রবেশ করেছিল।
1941 সালের জুন থেকে 1945 সালের এপ্রিল পর্যন্ত এস. গুরভ (4র্থ সেনাবাহিনীর 49তম পদাতিক ডিভিশনের প্রাক্তন প্রধান স্টাফ) এর স্মৃতিচারণ থেকে, তিনি জার্মান বন্দিদশায় ছিলেন:
এপ্রিল মাসে, ইউনিট কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার এবং কমান্ডাররা তাদের সেক্টর এবং প্রতিরক্ষা ক্ষেত্রগুলির সাথে পরিচিত ছিলেন ...
আমরা ইউআর অগ্নিকে বিবেচনা করে একটি ফায়ার সিস্টেম তৈরি করতে পারিনি, কারণ... ইউআর সদর দপ্তর স্পষ্টভাবে একটি সুরক্ষিত ফায়ার সিস্টেম জারি করতে অস্বীকার করেছে। জেলা, উর সম্পর্কে কোনও তথ্য দেওয়াকে স্পষ্টভাবে নিষিদ্ধ করার জন্য জেলা সদর দফতর থেকে একটি আদেশ রয়েছে বলে উল্লেখ করে।
আর্টিলারি ডিভিশনে ছিল, জেএডি বাদে, যা অ্যাসেম্বলি স্টেশনে ছিল। ক্রুপকি।" 59
বিভাগটিকে তার "ফায়ার সিস্টেম" না জেনেই এসডিকে রক্ষা করতে হয়েছিল। ZapOVO-তে শুধুমাত্র এস. গুরভের স্মৃতিকথা অনুসারে, বেশিরভাগ বিমান বিধ্বংসী কামান প্রশিক্ষণ শিবিরে ছিল। যা শত্রু বিমান চলাচলের জন্য একটি ভাল সাহায্য ছিল।
আরও এস. গুরভ রিপোর্ট করেছেন:
বিভাগীয় সদর দপ্তর আজ, অর্থাৎ 21.06., একটি নতুন অবস্থানে, 31 তম এলএপি-এর সদর দফতরে স্থানান্তরিত হয়েছে, এবং সেই ইউনিট কমান্ডার, স্টাফদের প্রধানদের উচিত 6.00 22.06 তারিখে। ব্রেস্ট আর্টিলারি রেঞ্জে প্রশিক্ষণের জন্য পৌঁছান...
একটি প্রযুক্তিগত প্রদর্শনী সম্পর্কে কোন বার্তা নেই, তবে মূল বিষয় হল ব্রেস্ট প্রশিক্ষণ গ্রাউন্ডে সমস্ত সিনিয়র অফিসারদের আগমন। এটি কার্যকরভাবে 4র্থ সেনাবাহিনীর শিরচ্ছেদ করে এবং নেতৃত্ব দেওয়া কঠিন করে তোলে। যা আবার সৈন্যদের যুদ্ধ কার্যকারিতা হ্রাস করেছে। জরিপ শেষে, এস. গুরভ যোগ করেছেন:
আমি নিম্নলিখিত যোগ করুন:
ক) 22.06 6.00 এ, সেনা সদর দপ্তরের আদেশে, সমস্ত ইউনিট কমান্ডার এবং কমান্ডার। হেডকোয়ার্টার ব্রেস্ট আর্টিলারি রেঞ্জে থাকার কথা ছিল।
খ) আমাকে 22.06 তারিখে 10.00 এ জেলা সদরে, সাংগঠনিক বিভাগে, একটি ভিড় পরিকল্পনা নিয়ে ডাকা হয়েছিল।
গ) সংগ্রহের জন্য সীমানা থেকে বিমান বিধ্বংসী ডিভিশন অপসারণ করা হয়েছিল - আর্ট। ক্রুপকি।
ঘ) শুরু সেনাবাহিনীর আর্টিলারি, মে মাসে শুরু করে, ডিভিশনের আর্টিলারি ব্রেস্ট অ্যারোগেশন রেঞ্জে স্থানান্তর করার দাবি জানায়। আমাদের আপত্তির জবাবে যে আর্টিলারি ছাড়া সীমান্তে ডিভিশন ছেড়ে যাওয়া অসম্ভব, তিনি সেনা কমান্ডার মিঃ করবকভকে রিপোর্ট করেছিলেন, যিনি 21 জুন, অপারেশনাল গেমের পরে, ব্যক্তিগতভাবে আমাকে আমার দায়িত্বের অধীনে আদেশ দিয়েছিলেন যে, 23 জুন সকালে প্রশিক্ষণ গ্রাউন্ডে আর্টিলারি থাকবে।
ঙ) ২১শে জুন বিভাগীয় সদর দপ্তর একটি নতুন স্থানে স্থানান্তর। হেডকোয়ার্টার্সের অপারেশনাল কাজে ব্যাঘাত ঘটায়।
চ) পিপলস কমিসার অফ ডিফেন্সের আদেশের ব্যতিক্রমী গুরুত্বের জন্য খুব বিলম্বের সাথে আগমন।
আমি এখনও সন্দেহ করি যে 06/22/41 এর সাথে সম্পর্কিত উপরের সমস্ত তথ্যগুলি কেবল একটি সাধারণ কাকতালীয়। অন্তত দশ ঘণ্টা আগে বিভাগকে সতর্ক করা হলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। 60
এস. গুরভ এ. কিসলিটসিনের কথা নিশ্চিত করেছেন যে 4র্থ সেনাবাহিনীর ইউনিট কমান্ডার এবং চিফ অফ স্টাফদের 22 জুন 6:00 এ ব্রেস্ট প্রশিক্ষণ গ্রাউন্ডে রিপোর্ট করার কথা ছিল। প্রকৃতপক্ষে, 49 তম পদাতিক ডিভিশন, 4র্থ সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের মতো, যুদ্ধে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি: "যদি ডিভিশনকে কমপক্ষে দশ ঘন্টা আগে সতর্ক করা হত, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হত।" এছাড়াও জেলার আর্টিলারির উল্লেখযোগ্য অংশ যুদ্ধে অংশগ্রহণ না করেই শত্রুর হাতে পড়ে যায়।
দশম সেনাবাহিনীর অবস্থা। পি. ল্যাপিন (দশম সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ স্টাফ) তার স্মৃতিচারণে লিখেছেন যে সৈন্যদের তাদের থেকে 4-15 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গযুক্ত এলাকা দখল করার কথা ছিল। সৈন্যরা কীভাবে অল্প সময়ের মধ্যে প্রতিরক্ষা লাইন দখল করতে পারে তা পরিষ্কার ছিল না।
সুরক্ষিত অঞ্চলগুলিতে নিজেরাই মাত্র 1-2 ব্যাটালিয়ন ছিল এবং ইতিমধ্যে নির্মিত কাঠামোগুলিকে রক্ষা করার জন্য তাদের যথেষ্ট শক্তিও ছিল না এবং কেবল তাদের মধ্যে একটি প্রতিরক্ষামূলক যুদ্ধ পরিচালনা করা হয়নি। জেলা সদর থেকে এই বিষয়ে স্পষ্টীকরণ পাওয়ার জন্য আমাদের ক্রমাগত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 61
সম্ভবত অদ্ভুত বার্তাটি লেফটেন্যান্ট কর্নেল এন. কোভালেনকো (4র্থ সেনাবাহিনীর 49 তম পদাতিক ডিভিশনের 212 তম পদাতিক রেজিমেন্টের প্রাক্তন কমান্ডার) দ্বারা দেওয়া হয়েছিল, যা গুরুতর প্রশ্ন উত্থাপন করে:
আক্রমণ শুরুর প্রায় 2-3 সপ্তাহ আগে... রাইফেল ইউনিটগুলি একটি টেলিগ্রাম পেয়েছিল যে জার্মান এভিয়েশন স্কোয়াড্রনগুলি নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে উড়ে যাবে (গেটে) এবং তাদের উপর গুলি চালানো উচিত নয়। এই সময়ে ছুটির দিনে, আমি ব্যক্তিগতভাবে প্রায় 15 জন জার্মান পাইলটকে অফিসার্স হাউসে দেখেছিলাম, যারা [তখন] শহরের চারপাশে অবাধে ঘুরে বেড়াত এবং গোলাগুলির জন্য আমাদের লক্ষ্যগুলি অধ্যয়ন করেছিল; তাদের অন্য কোন উদ্দেশ্য ছিল না। এই পরিস্থিতি কেবল বিয়ালস্টক নয়, পশ্চিম বেলারুশের অন্যান্য শহরেও বিদ্যমান ছিল। 62
সাধারণভাবে, এখানে যে কোনও বিষয়ে মন্তব্য করা কঠিন। এন. কোভালেঙ্কো রাষ্ট্রদ্রোহের উপাদানগুলিকে নির্দেশ করেছেন। আমি উদ্দেশ্য উপর তাই নরমভাবে এটা মানে. আরও গুরুতর সিদ্ধান্তের জন্য, যুদ্ধের জন্য ZapOVO-এর প্রস্তুতি সম্পর্কিত বিষয়গুলির সম্পূর্ণ বর্ণালীতে উপাদানটির একটি বিশদ অধ্যয়ন প্রয়োজন। কিন্তু যাই হোক না কেন, ZapOVO-এর পরিস্থিতি অন্যান্য জেলার থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা ছিল।
প্রশ্ন: এটা কি হতে পারে যে আই. স্ট্যালিন ব্রেস্টে সরঞ্জাম প্রদর্শনীর আদেশ দিয়েছিলেন, ব্রেস্ট প্রশিক্ষণ গ্রাউন্ডে 4র্থ সেনাবাহিনীর অফিসারদের একত্রিত করার জন্য এবং জার্মান পাইলটদের পশ্চিম বেলারুশের শহরগুলিতে বস্তু অধ্যয়নের অনুমতি দেওয়ার জন্য? আমি জানি এটা অযৌক্তিক শোনাচ্ছে, কিন্তু এখনও. একই সময়ে, কেন PribOVO, OdVO এবং আংশিকভাবে KOVO-তে সৈন্যদের (নৌবাহিনীর কথা ভুলে যাবেন না) যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল এই প্রশ্নটি জিজ্ঞাসা করাও মূল্যবান। এটার মতো কিছু.
তাদের জরিপ সামগ্রী থেকে কয়েকটি উদ্ধৃতি স্মরণ করা উপযুক্ত:
এস. গুরভ: "আমি এখনও সন্দেহ করি যে 06/22/41 এর সাথে সম্পর্কিত উপরের সমস্ত ঘটনাগুলি কেবল একটি সাধারণ কাকতালীয়।"
এ. কিসলিটসিন: "এটা বোঝা এখনও কঠিন যে প্রদর্শনীর উদ্বোধন যুদ্ধের প্রথম দিনের সাথে একটি কাকতালীয় ছিল, নাকি এটি শত্রুদের কাজ ছিল।"
ZapOVO কি হয়েছে?
 
6. বিমান চালনা সম্পর্কে কয়েকটি শব্দ
যুদ্ধের প্রথম দিনগুলোতে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে বিমান চলাচলের ব্যাপক ক্ষতি হয়। এমনকি PribOVO-তেও। এটি কীভাবে ঘটল যে জেলার সৈন্যদের যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল, কিন্তু বিমান চলাচল ছিল না? এই প্রশ্ন খোলা থাকে। আমি বিমান চলাচলের অনেক নথি খুঁজে পাইনি। আমি আপনাকে তাদের একটি দেব. 21শে জুন 8:00 এ, ZapOVO-এর এয়ার ডিভিশন এবং রেজিমেন্টগুলি টেলিগ্রাম নং 217 (21):
ডিক্রিপ্ট করা টেলিগ্রাম নং 217
লিডা থেকে জমা দেওয়া 4-08 21.6.41 8-00 21.6.41 গৃহীত
OSHS 8-05 21.6.41 ডিসিফারেড 8-15 21.6.41 এ প্রবেশ করেছেন
ঠিকানা: এডি কমান্ডার, বায়ু-ভিত্তিক এলাকার প্রধান, পৃথক বিমান প্রতিরক্ষা স্টেশনের কমান্ডার।
এয়ারফোর্স কমান্ডার সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতি, প্রয়োজনীয় পরিমাণ গোলাবারুদ সরবরাহ করার এবং এয়ারফিল্ড, ম্যাটেরিয়াল এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 6/21/41 তারিখে মৃত্যুদন্ডের রিপোর্ট, আমি 6/21/41 পুনরাবৃত্তি করছি। 18:00 এর মধ্যে।
এয়ারফিল্ডে সোভিয়েত বিমান বিধ্বস্ত। জুন 1941
সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতিতে রাখা এবং 21 জুন 18:00 এর মধ্যে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল! আপনি কি জন্য প্রস্তুত ছিল? আবার নির্দেশ দেওয়া হয়েছে "এয়ারফিল্ড, ম্যাটেরিয়াল এবং পরিবহন ছদ্মবেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।"
তদন্তের সময়, ডি. পাভলভ নিশ্চিত করেছেন যে ZapOVO বিমান চলাচল এবং এর ছদ্মবেশের স্থানান্তর সংক্রান্ত পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স থেকে একটি আদেশ পেয়েছে (27):
চেয়ারম্যান। 9 জুলাই, 1941 বরফে। ভলিউম 1 এর 59 আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"বিমান চালনার সাথে সম্পর্কিত। আমি ফিল্ড এয়ারফিল্ডে বিমান চালনা ছড়িয়ে দেওয়ার শব্দটিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং এয়ারফিল্ড থেকে পৃথক বিমানে, আমি এয়ার ফোর্স কমান্ডার কপ্টস এবং তার ডেপুটি টায়ুরস্কির রিপোর্টের যথার্থতা পরীক্ষা করিনি। আমি একটি অপরাধমূলক ভুল করেছি যে বিমানটি সীমান্তের কাছাকাছি ফিল্ড এয়ারফিল্ডে, আমাদের আক্রমণের ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্দেশ্যে এয়ারফিল্ডে স্থাপন করা হয়েছিল, কিন্তু প্রতিরক্ষার জন্য নয়।"
আপনি এই বিবৃতি নিশ্চিত করেন?
আসামী পাভলভ। এটা একেবারে সঠিক। শত্রুতার শুরুতে, কোপেটস এবং টায়ুরস্কি আমাকে রিপোর্ট করেছিলেন যে তারা বিমান চলাচলের কেন্দ্রীভূত স্থাপনার বিষয়ে ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্সের আদেশ পূরণ করেছে। কিন্তু আমি শারীরিকভাবে তাদের রিপোর্টের সঠিকতা যাচাই করতে পারিনি। প্রথম বোমা হামলার পর এয়ার ডিভিশন ধ্বংস হয়ে যায়।
যুদ্ধ প্রস্তুতির উপর বিমান চালানোর আদেশ ছিল। ডি পাভলভ এটা স্বীকার করেন। ZapOVO এয়ার ফোর্সের কমান্ডার এবং তার ডেপুটি রিপোর্ট করেছেন (ডি. পাভলভের মতে) যে বিমানটি প্রস্তুত করা হয়েছিল। তবে, তা সত্ত্বেও, বায়ু বিভাগগুলি ধ্বংস হয়ে গেছে। কেন? তাদের যদি সত্যিই যুদ্ধের প্রস্তুতি নেওয়া হত, তবে পরাজয় অসম্ভব ছিল। ওডেসা মিলিটারি ডিস্ট্রিক্টের এয়ার ফোর্সের উদাহরণ স্পষ্টভাবে এটিকে তুলে ধরে।
এটা বলা উচিত যে যুদ্ধের আগে এভিয়েশন ইউনিটগুলি নিয়মিত প্রশিক্ষণ নিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল এস ডলগুশিনের স্মৃতি থেকে (1941 সালে, 180 তম এয়ার রেজিমেন্টের একজন ফাইটার পাইলট):
মনে হচ্ছে আমরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তারা এর জন্য প্রস্তুত ছিল না।
1941 সালের শীতের সময়, আমরা উচ্চ-উচ্চতার ফ্লাইট আয়ত্ত করেছি, শঙ্কুতে এবং মাটিতে উভয়ই প্রচুর গুলি করেছি এবং রাতে উড়তে শুরু করেছি। মে মাসের দশম তারিখে, আমাদের রেজিমেন্টকে লিডা থেকে নোভি ডভোর এয়ারফিল্ডে স্থানান্তরিত করা হয়েছিল, যেটি গ্রোডনোর ঠিক পশ্চিমে... পরিষ্কার আবহাওয়ায়, দুই হাজার মিটার উচ্চতা থেকে আমরা বিভিন্ন যানবাহনে ভরা একটি জার্মান এয়ারফিল্ড দেখলাম। আমরা একটি ডায়াগ্রাম তৈরি করে হেডকোয়ার্টারে পাঠিয়েছিলাম। 63
দেখা যাচ্ছে যে পাইলটরা রাতে উড়তে পারদর্শী। ডি. পাভলভ তদন্তে বলেছিলেন যে জেলার বিমান চলাচল রাতে উড়তে অক্ষমতার কারণে জার্মানদের প্রতিরোধ করতে পারেনি (18)।
অর্থাৎ, বিমানটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং টেলিগ্রাম অনুসারে, 21 জুন সন্ধ্যার মধ্যে যুদ্ধের প্রস্তুতি (অন্তত জাপোভোভোর বিমান বাহিনী) রাখা উচিত ছিল। কিন্তু 21 জুন সন্ধ্যায়, এস ডলগুশিন যেমনটি স্মরণ করেন:
এবং 21শে জুন, সন্ধ্যা ছয়টায়, ফ্লাইট শেষ করার পরে, আমরা একটি আদেশ পেয়েছি: বিমান থেকে কামান, মেশিনগান এবং গোলাবারুদের বাক্সগুলি সরাতে এবং এটি একটি গুদামে সংরক্ষণ করার জন্য।
সবাই তখন বিভ্রান্ত হয়ে পড়েছিল, বিষয়টি কী ছিল তা জানার চেষ্টা করেছিল, কিন্তু তারা আমাদের ব্যাখ্যা করেছিল: এটি জেলা সৈন্যদের কমান্ডারের আদেশ ছিল এবং সেনাবাহিনীতে আদেশগুলি নিয়ে আলোচনা করা হয় না। এবং সকাল দুইটায় অ্যালার্ম ঘোষণা করা হয়েছিল এবং আমরা বিমানগুলিতে অস্ত্র বহন করতে শুরু করি। এবং সেই সময়ে জার্মানরা এয়ারফিল্ডের উপরে উপস্থিত হয়েছিল, গুলি চালাতে শুরু করেছিল, বোমা ফেলতে শুরু করেছিল... সবকিছুই আগুনে পুড়ে গিয়েছিল, কিন্তু আমাদের দুটি ফ্লাইট গ্রোডনোর উপরে যুদ্ধে লিপ্ত হতে পেরেছিল। একই দিনে আমরা অন্য একটি এয়ারফিল্ডে উড়ে যাই, যেখানে 127 তম ফাইটার এভিয়েশন রেজিমেন্ট ছিল... 64
এয়ার রেজিমেন্টকে নিরস্ত্র করা হয়েছিল। বিমানগুলি থেকে অস্ত্রগুলি সরানো হয়েছিল, বা কর্মীদের বিশ্রাম দেওয়া হয়েছিল। বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আদেশ থাকলে কেন? এবং এই সব ঘটেছে যুদ্ধের প্রাক্কালে।
নিনা কোপেকের নোটে (এয়ার ফোর্স জ্যাপোভো আই. কোপেকের কমান্ডারের স্ত্রী) পাইলট-ইন্সপেক্টর এফ ওলেনিকভের দ্বারা তার সাথে কথা বলা কথা রয়েছে:
যুদ্ধের একেবারে প্রাক্কালে, মস্কো থেকে একটি আদেশ এসেছিল বিমানগুলিকে এক ধরণের প্যারেডের জন্য প্রস্তুত করার জন্য, অর্থাৎ সাময়িকভাবে তাদের অস্ত্রগুলি সরিয়ে ফেলার জন্য, এবং তাই ফ্যাসিবাদী আক্রমণের সময় তারা নিরস্ত্র হয়েছিল। সম্ভবত এটি ইভানের মৃত্যুর অন্যতম কারণ। 66
এগুলি এমন স্মৃতি যা অন্যান্য স্মৃতি এবং নথিগুলির বিরুদ্ধে পরীক্ষা করা দরকার৷ কিন্তু ঘটনাটি রয়ে গেছে যে PribOVO, ZapOVO এবং KOVO-এর বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এখানে ব্যতিক্রম ছিল OdVO এয়ার ফোর্স। এটা কল্পনা করা অসম্ভব যে যখন জেলাগুলির স্থল বাহিনীকে যুদ্ধ প্রস্তুতির জন্য আনা হয়েছিল, তখন এই জেলার বিমান চলাচলকে যুদ্ধ প্রস্তুতির জন্য আনা হয়নি।
একই সময়ে, জেলাগুলিতে ইউনিটগুলিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দালিলিক প্রমাণ আছে। তবে একই সময়ে, এমন অসংখ্য স্মৃতি রয়েছে যা 21 জুন বিমান থেকে অস্ত্র অপসারণ এবং কর্মীদের বরখাস্তের কথা বলে। এই ধরনের প্রমাণ সংগ্রহ এবং পদ্ধতিগত করা প্রয়োজন. এটি আমাদের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির বিমানবাহিনীতে যুদ্ধের প্রাক্কালে কী ঘটছিল তার যতটা সম্ভব বিশদ চিত্র সরবরাহ করার অনুমতি দেবে।
যুদ্ধের শুরুতে, জেলাগুলির বিমান বাহিনীর পরাজয়ের সাথে, এনকেভিডি-র বিশেষ বিভাগ বিমান বাহিনীর হাইকমান্ডের মধ্যে একটি পোগ্রোম চালায়, তথাকথিত "বিমানচালকদের ব্যাপার"। এই মামলার একটি ঘটনা হল কুইবিশেভে 23 ফেব্রুয়ারি, 1942-এ বিমান বাহিনীর জেনারেলদের মৃত্যুদন্ড কার্যকর করা। তাদের মধ্যে:
– মেজর জেনারেল এ. আয়নভ, প্রিবোভো এয়ার ফোর্সের কমান্ডার;
– মেজর জেনারেল এ. টায়ুরস্কি, জাপোভো এয়ার ফোর্সের ডেপুটি কমান্ডার (জেলা এয়ার ফোর্সের কমান্ডার, মেজর জেনারেল আই. কোপেটস, নিজেকে গুলি করেছেন);
- লেফটেন্যান্ট জেনারেল ই. পিটুখিন, কোভো বিমান বাহিনীর কমান্ডার।
1. I. Kopets, বিমান বাহিনীর কমান্ডার, Zapovo 2. A. Ionov, বিমান বাহিনীর কমান্ডার, PribOVo 3. E. Ptukhin, বিমান বাহিনীর কমান্ডার, KOVO 4. A. Tayursky, বিমানের ডেপুটি কমান্ডার ফোর্স, জাপোভো
যাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল তাদের সকলকে যুদ্ধের প্রস্তুতি এবং নাশকতার মধ্যে ইউনিট আনতে আদেশ পালনে ব্যর্থতার জন্য অভিযুক্ত করা হয়েছিল। তদুপরি, তাদের মধ্যে OdVO বিমান বাহিনীর কোন কমান্ডার নেই - এফ মিচুগিন।
বিমান বাহিনী নিয়ে অনেক প্রশ্ন ও সূক্ষ্মতা রয়েছে।
 
7. সীমান্ত যুদ্ধের ফলাফল
এটা বলা যেতে পারে যে পশ্চিমের সামরিক জেলাগুলো ভিন্নভাবে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। যা তাদের যুদ্ধ ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে। এই সাধারণ উপসংহারটি অনেক জার্মান ঐতিহাসিকদের মতামত দ্বারা নিশ্চিত করা হয়েছে। "বিশ্বযুদ্ধ 1939-1945" বইতে ভন বাটলার (প্রাক্তন জার্মান জেনারেল) লিখেছেন:
আজ রাশিয়ায় সীমান্ত যুদ্ধগুলিকে সমালোচনামূলকভাবে মূল্যায়ন করে, কেউ এই উপসংহারে আসতে পারে যে শুধুমাত্র আর্মি গ্রুপ সেন্টারই এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল, যা এমনকি একটি অপারেশনাল দৃষ্টিকোণ থেকেও দুর্দান্ত বলে মনে হয়। শুধুমাত্র এই দিকেই জার্মানরা সত্যিকারের বড় শত্রু বাহিনীকে পরাজিত করতে এবং অপারেশনাল স্থান অর্জন করতে পেরেছিল। ফ্রন্টের অন্যান্য সেক্টরে, রাশিয়ানরা সর্বত্র পরাজিত হয়েছিল, কিন্তু জার্মানরা হয় বড় শত্রু বাহিনীকে ঘেরাও করতে পারেনি বা মোটরচালিত গঠনের জন্য কৌশলের পর্যাপ্ত স্বাধীনতা দিতে পারেনি।
সেনাবাহিনীর দল "উত্তর" এবং "দক্ষিণ" একটি নিয়ম হিসাবে, শত্রুকে পিছনে ঠেলে অগ্রসর হয়েছিল, যারা দক্ষতার সাথে চালচলনযোগ্য প্রতিরক্ষা ব্যবহার করেছিল এবং তাদের ফ্রন্টে সিদ্ধান্তমূলক আঘাত দেওয়ার কোনও সুযোগ ছিল না। 67
1. 1941 সালে কে. টিপেলস্কির্চ, 30 তম পদাতিক ডিভিশনের কমান্ডার 2. ই. ম্যানস্টেইন 1941 সালের গ্রীষ্মে, 56 তম মোটরাইজড কোরের কমান্ডার 3. ডব্লিউ ভন লিব, আর্মি গ্রুপ উত্তরের কমান্ডার
এটি 1941 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে সংঘটিত যুদ্ধের ভন বাটলারের সংক্ষিপ্ত বিবরণ।
আরেকজন জার্মান গবেষক কে. টিপেলস্কির্চ (এছাড়াও একজন প্রাক্তন জেনারেল) তার "দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস" বইতে PribOVO এর সৈন্যদের স্থিতিস্থাপকতা সম্পর্কে বলেছেন (22 জুন, 1941 থেকে, উত্তর-পশ্চিম ফ্রন্ট) রিপোর্ট করেছেন যে:
প্রথম থেকেই, মার্শাল ভোরোশিলভের নেতৃত্বে শত্রু সৈন্যদের একটি গভীরভাবে সমন্বিত ব্যবস্থা ছিল... স্পষ্টতই, শত্রু পূর্ব প্রুশিয়ায় জার্মান গঠনের বিশাল ঘনত্ব সম্পর্কে সচেতন ছিল... পরিকল্পনা অনুযায়ী বৃহৎ শত্রু বাহিনীর ধ্বংস , বাহিত হয় নি...
শত্রুর দৃঢ়তা বিশ্বাসযোগ্য ছিল; এটি একটি স্থির ইচ্ছার সাথে শত্রু ছিল, যে নির্দয়ভাবে, কিন্তু অপারেশনাল আর্টের জ্ঞান ছাড়াই, তার সৈন্যদের যুদ্ধে নিক্ষেপ করেছিল। 68
জার্মান জেনারেল জোর দিয়েছিলেন যে জার্মান সৈন্যদের ঘনত্ব সম্পর্কে "শত্রু সচেতন" এবং প্রস্তুত ছিল। এদিক দিয়ে শত্রুকে ঘেরাও করে ধ্বংস করা সম্ভব ছিল না।
এই একই সৈন্যরা, শত্রু সম্পর্কে "সচেতন", PribOVO সৈন্যরা 14-18 জুলাই, 1941 সালে ই. ম্যানস্টেইনের অধীনে 56 তম মোটরাইজড কর্পসের বিরুদ্ধে সোলটসির কাছে প্রথম সফল পাল্টা আক্রমণগুলির একটি শুরু করেছিল (জার্মান বিমান বাহিনীকে এমনকি সংগঠিত করতে হয়েছিল কর্পসের অংশ সরবরাহের জন্য একটি বায়ু সেতু)। পাল্টা আক্রমণের ফলস্বরূপ, জার্মান সেনাবাহিনীকে 40 কিলোমিটার পিছনে ফেলে দেওয়া হয়েছিল। সোভিয়েত সৈন্যরা ঘেরা ইউনিটগুলিকে ধ্বংস করতে অক্ষম ছিল, উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছিল (8ম প্যানজার ডিভিশনকে পুনরায় পূরণের জন্য পাঠানো হয়েছিল)। সোলটসির কাছে, ট্যাঙ্ক ইউনিট ব্যবহারের মূল্যবান জার্মান নথিগুলি বন্দী করা হয়েছিল। এটি 1941 সালের গ্রীষ্মকালীন যুদ্ধের একটি পর্ব, যা সম্পর্কে সবাই জানে না।
ZapOVO এর ব্যর্থতা (ওয়েস্টার্ন ফ্রন্ট নামকরণ করা হয়েছে) ভবিষ্যতে প্রতিবেশী ফ্রন্টগুলির অবস্থানকে উল্লেখযোগ্যভাবে জটিল করে তুলেছে। এটি ছিল আর্মি গ্রুপ সেন্টারের সৈন্যরা যারা আগস্টে উত্তর এবং দক্ষিণে (কিয়েভ পকেট) ফ্ল্যাঙ্ক আক্রমণ চালিয়েছিল।
30 জুন, ফ্রন্ট কমান্ডার জেনারেল ডি. পাভলভকে কমান্ড থেকে অপসারণ করা হয় এবং 4 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। অল্প সময়ের মধ্যে পশ্চিম ফ্রন্টের বেশ কয়েকজন কমান্ডারকে গ্রেফতার করা হয়। তদন্তের ফলস্বরূপ, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল:
- ফ্রন্টের চিফ অফ স্টাফ, মেজর জেনারেল ভি. ক্লিমোভস্কিখ;
- ফ্রন্ট কমিউনিকেশনের প্রধান, মেজর জেনারেল এ. গ্রিগোরিয়েভ;
- ফ্রন্ট আর্টিলারির প্রধান, লেফটেন্যান্ট জেনারেল এন. ক্লিচ;
- 14 তম মেকানাইজড কোরের কমান্ডার, মেজর জেনারেল এস. ওবোরিন;
- চতুর্থ সেনাবাহিনীর কমান্ডার, মেজর জেনারেল এ. কোরোবকভ।
1. ভি. ক্লিমোভস্কিখ, জ্যাপোভো 2 এর চিফ অফ স্টাফ
সামরিক-রাজনৈতিক নেতৃত্ব জেলার অপ্রস্তুততার জন্য তাদের দোষী বলে মনে করে। অন্যান্য ফ্রন্টে অনুরূপ তদন্ত বা মৃত্যুদন্ড কার্যকর করা হয়নি (বিচ্ছিন্ন মামলা ছিল)। স্পষ্টতই যুদ্ধের প্রাদুর্ভাবে জেনারেলদের গুলি করার জন্য খুব গুরুতর কিছু ঘটেছিল, রেড আর্মির কমান্ড স্টাফদের মধ্যে একটি স্নায়বিক পরিবেশ তৈরি করেছিল।
যুদ্ধের শুরুতে বেশ কয়েকজন জেনারেল তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন। তাই, বিশেষ করে, PribOVO (উত্তর-পশ্চিম ফ্রন্ট) কমান্ডার এফ. কুজনেটসভকে 3 জুলাই কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তাকে গুলি করা হয়নি, অন্য অবস্থানে বদলি করা হয়েছে। আমি অনুমান করব যে শাস্তি তাদের প্রভাবিত করেছে, যারা ধরা পড়েছিল, ন্যূনতমভাবে, আদেশের সাথে অ-সম্মতিতে।
সামরিক বাহিনীর জন্য কী প্রশ্ন থাকতে পারে যখন জেনারেল স্টাফ নিজেই সর্বাধিক সম্ভাব্য বাহিনী ব্যবহার করে এমন শক্তিশালী আঘাতের আশা করেননি (জি. ঝুকভের স্মৃতিকথা থেকে)। অতএব, এই ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয়তা ছিল মৌলিক আদেশগুলি সম্পাদন করা এবং প্রস্তুতিতে ইউনিটগুলি বজায় রাখা।
আমি 1941 সালের জুনের জার্মান সেনাবাহিনী সম্পর্কে আলাদাভাবে বলতে চাই। কিছু লোক এটি পছন্দ করতে পারে না, তবে এটি সেই সময়ের সেরা সেনাবাহিনী ছিল। পদাতিক, স্যাপার, আর্টিলারি, ট্যাঙ্ক, বিমান চলাচল এবং সরবরাহ পরিষেবাগুলির মধ্যে মসৃণ মিথস্ক্রিয়ায় সেরা। তৎকালীন জার্মান জেনারেলরা তাদের প্রতিপক্ষের চেয়ে ট্যাঙ্ক গঠনকে ভালোভাবে ব্যবহার করতে জানতেন। এবং এটি শুধুমাত্র রেড আর্মির ক্ষেত্রেই নয়, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের ক্ষেত্রেও প্রযোজ্য। ফরাসি সামরিক চিন্তা প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার বাইরে যেতে পারেনি। তবে শত্রুকে গভীরভাবে ঢেকে এবং ঘেরাও করার জন্য এই অগ্রগতিতে বিশেষ রিজার্ভের প্রবর্তনের সাথে অ্যাসল্ট গ্রুপ ব্যবহার করে ফ্রন্টের বিস্তৃত সাফল্যে জার্মানির মতো একই অভিজ্ঞতা ছিল। জার্মানরা ট্যাঙ্ক এবং মোবাইল আর্টিলারি ইউনিট যোগ করে এই কৌশলটি পরিমার্জিত করেছিল। গৃহযুদ্ধ না হলেও সেনাবাহিনীতে দমন-পীড়ন থাকা সত্ত্বেও ফ্রান্স এর সঙ্গে মানিয়ে নিতে পারেনি। যুদ্ধের নতুন পদ্ধতি "ভাবতে" তাদের অক্ষমতার জন্য সোভিয়েত কমান্ড কর্মীদের দোষ দেওয়া সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত নয়। এটি সবার কাছে সাধারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা - একটি সমাধান খুঁজে বের করার জন্য জার্মানদের একটি বিশাল প্রেরণা ছিল। রূপকভাবে বলতে গেলে, জার্মানরা "বিদ্বেষ পোষণ করেছিল।"
এছাড়াও, 1941 সালের জুনের মধ্যে, জার্মান সেনাবাহিনী পোলিশ কোম্পানি, ফরাসি কোম্পানি এবং ইউরোপের উত্তর ও দক্ষিণে পৃথক কোম্পানির অনন্য যুদ্ধের অভিজ্ঞতা লাভ করে। সৈন্য এবং অফিসারদের বিশাল জনসমাগম (চার মিলিয়নেরও বেশি মানুষ) এই সামরিক কোম্পানিগুলির মধ্য দিয়ে চলে গেছে। এই সবই জার্মান সেনাবাহিনীকে একটি সত্যিকারের সামরিক মেশিনে পরিণত করেছে যা জানে যে কী এবং কীভাবে করতে হবে। রেড আর্মির যুদ্ধের অভিজ্ঞতা খালখিন গোল (70 হাজারের বেশি লোক নয়) এবং শীতকালীন যুদ্ধের (প্রায় 400 হাজার লোক) যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি অভিজ্ঞতা যা সামরিক ইউনিটকে সত্যিকারের দক্ষ করে তোলে। কোন পরিমাণ ব্যায়াম বা স্টাফ গেম তাকে প্রতিস্থাপন করতে পারে না। যুদ্ধের প্রথম দিন থেকেই রেড আর্মিতে আসল যুদ্ধের অভিজ্ঞতা উপস্থিত হতে শুরু করে এবং জমা হতে শুরু করে।
রেড আর্মি কি 1941 সালে জার্মানদের পরাজিত করতে পারে? আমার মতামত না. তিনি একগুঁয়ে যুদ্ধ, শক্তি সঞ্চয়, মিথস্ক্রিয়া করার অভিজ্ঞতা এবং শত্রুকে ক্লান্ত করে পিছু হটতে পারতেন, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতেন যখন জার্মান সৈন্যদের আক্রমণ বন্ধ হয়ে যায়। এটি একটি গভীর স্তরযুক্ত প্রতিরক্ষা প্রয়োজন.
 
অধ্যায় 3. জার্মান জেনারেলরা: "প্রথম গুরুতর শত্রু"
 
মহান দেশপ্রেমিক যুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি উত্স হল জার্মান নথি, ওয়েহরমাখ্ট সৈন্যদের চিঠি, সেইসাথে জার্মান জেনারেলদের সাক্ষ্য এবং মূল্যায়ন। ইউএসএসআর-এর প্রতি কোন ধরনের উষ্ণ মনোভাবের পরেরটিকে সন্দেহ করা কঠিন, তাই কেউ তাদের স্মৃতিকে অলঙ্করণের জন্য দায়ী করবে না।
যদি কেউ সোভিয়েত ডেটা এবং নথিগুলিকে মিথ্যা এবং প্রচার হিসাবে সংজ্ঞায়িত করে, তবে জার্মান উপকরণগুলিকে সোভিয়েত প্রচারের জন্য সন্দেহ করা যায় না। এবং তাই, রেড আর্মি সম্পর্কে তাদের প্রমাণগুলি বেশ উদ্দেশ্যমূলক হিসাবে বিবেচনা করা যেতে পারে।
 
1. রেড আর্মি কিভাবে যুদ্ধ করেছিল
মহান দেশপ্রেমিক যুদ্ধের সূচনা সম্পর্কে একটি সাধারণ কল্পকাহিনী হল যে রেড আর্মি সৈন্যরা প্রথম আঘাতে এতটাই হতাশ হয়ে পড়েছিল যে তারা কার্যত প্রতিরোধ বন্ধ করে দিয়েছিল। এর কারণগুলি কেবল সীমান্ত যুদ্ধে পরাজয়ের সাথেই জড়িত নয়, "দমন, দুর্ভিক্ষ, দখলদারিত্বের পরে সৈন্যদের দুর্বল মনোবল এবং সাধারণভাবে অপরাধমূলক শাসনের জন্য লড়াই করতে সমাজের বিস্তৃত অংশের অনিচ্ছার কারণেও জড়িত। "
এদিকে, জার্মান জেনারেলদের কাছ থেকে প্রমাণ রয়েছে যারা এই মতামতের সাথে একমত নন যে রেড আর্মি প্রতিরোধ বন্ধ করেছে। জার্মান সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ জেনারেল এফ হালদারের ডায়েরি থেকে, যুদ্ধের প্রথম মাস সম্পর্কে:
জুন 24, 1941।
সীমান্ত স্ট্রিপে শত্রু প্রায় সর্বত্র প্রতিরোধের প্রস্তাব দেয়। যদি একই সময়ে তিনি পরিস্থিতিটি পুরোপুরি বুঝতে না পারেন তবে এটি ছিল কৌশলগত বিস্ময়ের পরিণতি, যার ফলে শত্রুর প্রতিরোধ বিশৃঙ্খল, বিচ্ছিন্ন এবং তাই অকার্যকর হয়ে উঠেছে।
জুন 26, 1941।
আর্মি গ্রুপ সাউথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্যবশত উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর্মি গ্রুপ সাউথের বিরুদ্ধে কাজ করা শত্রু দৃঢ় এবং উদ্যমী নেতৃত্ব প্রদর্শন করে।
28 জুন, 1941।
1ম প্যানজার গ্রুপের ডানদিকে, 8 ম রাশিয়ান ট্যাঙ্ক কর্পস আমাদের অবস্থানের গভীরে প্রবেশ করেছিল এবং 11 তম প্যানজার ডিভিশনের পিছনে চলে গিয়েছিল। এই শত্রু অনুপ্রবেশ স্পষ্টতই আমাদের পিছনে বড় বিভ্রান্তি সৃষ্টি করেছিল। সামনের তথ্য নিশ্চিত করে যে রাশিয়ানরা সর্বত্র শেষ লোকের সাথে লড়াই করছে। শুধুমাত্র কিছু জায়গায় তারা আত্মসমর্পণ করে।
এটা আকর্ষণীয় যে যখন আর্টিলারি ব্যাটারি, ইত্যাদি বন্দী করা হয়, শুধুমাত্র কিছু আত্মসমর্পণ করা হয়। কিছু রাশিয়ান মারা না যাওয়া পর্যন্ত লড়াই করে, অন্যরা পালিয়ে যায়, তাদের ইউনিফর্ম ফেলে দেয় এবং কৃষকদের ছদ্মবেশে ঘেরাও থেকে বেরিয়ে আসার চেষ্টা করে।
জুলাই 4, 1941।
কিছু এলাকায়, শত্রুর ট্যাঙ্ক ক্রুরা তাদের যানবাহন ছেড়ে চলে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের ট্যাঙ্কের মধ্যে আটকে রাখে এবং তাদের যানবাহনের সাথে নিজেদেরকে পোড়াতে পছন্দ করে।
প্রায় 54,000 জন লোকের মোট ক্ষতি = 2.5 মিলিয়নের 2.15% (13 দিনে)।
1. সোভিয়েত সীমান্ত পিলবক্সগুলিতে আক্রমণ 2. সোভিয়েত ট্যাঙ্ক ধ্বংস
জার্মান সৈন্যরা
11 জুলাই, 1941।
শত্রু প্রচণ্ড এবং ধর্মান্ধভাবে লড়াই করে। ট্যাঙ্ক গঠনগুলি কর্মীদের এবং সরঞ্জামগুলিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। সৈন্যরা ক্লান্ত।
শত্রু 1ম ট্যাঙ্ক গ্রুপের অগ্রসরমান কীলকের বিরুদ্ধে বারডিচেভ এলাকায় দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম থেকে এবং ঝিটোমির এলাকায় উত্তর থেকে শক্তিশালী পাল্টা আক্রমণ পরিচালনা করছে।
15 জুলাই, 1941।
রাশিয়ান সৈন্যরা আগের মতোই সবচেয়ে বড় নিষ্ঠুরতার সাথে লড়াই করছে।
জুলাই 16, 1941।
সাধারণভাবে, দৃঢ় এবং উদ্দেশ্যমূলক নেতৃত্ব শত্রু বিমানের ক্রিয়াকলাপে স্পষ্টভাবে অনুভূত হয়।
17 জুলাই, 1941।
ক্ষতি: 22 জুন থেকে 13 জুলাই পর্যন্ত, মোট 92,120 জন কর্মের বাইরে ছিলেন, যা মোট সংখ্যার 3.68%।
18 জুলাই, 1941।
স্মোলেনস্ক একটি বৃহৎ পরিবেষ্টিত শত্রু দল ঘেরা থেকে পালানোর চেষ্টা করে বিভিন্ন দিকে প্রবল আক্রমণ চালাচ্ছে।
20 জুলাই, 1941।
আর্মি গ্রুপ সেন্টারের সামনে, শত্রু নেভেল এলাকায় ঘেরা ভাঙতে সক্ষম হয়। আজ, সাধারণভাবে, আর্মি গ্রুপ সেন্টার ফ্রন্টের বেশ কয়েকটি সেক্টরের পরিস্থিতি তীব্রভাবে খারাপ হয়েছে। সেনা গোষ্ঠীর দক্ষিণ প্রান্তে, শত্রুরা আমাদের যুদ্ধ গঠনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। স্মোলেনস্কের সামনের উত্তর ও দক্ষিণের সদ্য নির্মিত পূর্ব সেক্টরে, শত্রুরা জোরালো আক্রমণ চালাচ্ছে।
14-18 জুন, সোলটসির কাছে, জার্মান সৈন্যদের একটি দল (ই. ম্যানস্টেইনের নেতৃত্বে 56 তম যান্ত্রিক কর্পস) প্রথম ঘিরে ফেলা হয়েছিল।
জুলাই 21, 1941।
আর্মি গ্রুপের উত্তর দিকে, আমাদের সৈন্যদের, দুর্ভাগ্যবশত, ভেলিকিয়ে লুকি ছেড়ে যেতে হয়েছিল।
22 জুলাই, 1941।
উমান অঞ্চলে, 16 তম এবং 11 তম ট্যাঙ্ক বিভাগগুলি শত্রু ট্যাঙ্কগুলির বড় বাহিনীর সাথে একগুঁয়ে যুদ্ধে নিযুক্ত রয়েছে।
23 জুলাই, 1941।
কিছু ফর্মেশনে, অফিসার লোকসান 50% ছুঁয়েছে! .
25 জুলাই, 1941।
শত্রুর ট্যাঙ্ক সৈন্যের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি ছিল। শত্রুর প্রতিরোধের দৃঢ়তা বিশেষভাবে লক্ষ্য করা যায়। আর্মি গ্রুপ সাউথের সামনে, সাধারণ নেতৃত্ব এবং অপারেশনাল স্কেলে আক্রমণাত্মক অপারেশন পরিচালনার ক্ষেত্রে শত্রু তার সেরা ছিল। আর্মি গ্রুপ "সেন্টার" এবং "উত্তর" এর সামনে, শত্রু এই বিষয়ে তার খারাপ দিক দেখিয়েছিল।
জুলাই 26, 1941।
আর্মি গ্রুপ সাউথ: শত্রুরা আবারও উদীয়মান ঘেরাওয়ের হুমকি থেকে তার সৈন্য প্রত্যাহার করার উপায় খুঁজে পেয়েছে। এটি, একদিকে, আমাদের 17 তম সেনাবাহিনীর অগ্রগামী বিচ্ছিন্নতার বিরুদ্ধে ভয়ঙ্কর পাল্টা আক্রমণ, এবং অন্যদিকে, সেই দুর্দান্ত শিল্প যার সাহায্যে তিনি তার সৈন্যদের হুমকির সম্মুখীন এলাকা থেকে সরিয়ে নিয়েছিলেন।
সাধারণভাবে, এটি লক্ষ করা উচিত যে শত্রুর প্রতিরক্ষা তীব্র হয়েছে এবং তার ট্যাঙ্ক এবং বিমানের ব্যবহার উন্নত হয়েছে।
জুলাই 31, 1941
শত্রু আমাদের সৈন্যদের সামনে এবং দক্ষিণ প্রান্তে আক্রমণ করছে। ইয়েলনিয়া এলাকায় পরিস্থিতি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ, যেখানে শত্রুরা চারদিক থেকে অবিরাম আক্রমণ চালাচ্ছে।
2 আগস্ট, 1941।
আর্মি গ্রুপ সাউথ 63 হাজার লোক হারিয়েছে এবং 10 হাজার লোকের শক্তিবৃদ্ধি পেয়েছে। আর্মি গ্রুপ সেন্টার 74.5 হাজার লোক হারিয়েছে এবং 23 হাজার লোকের শক্তিবৃদ্ধি পেয়েছে। আর্মি গ্রুপ উত্তর 42 হাজার লোক হারিয়েছে এবং 14 হাজার লোকের শক্তিবৃদ্ধি পেয়েছে।
1941 সালের 4 আগস্ট।
22 জুন থেকে 31 জুলাই, 1941 পর্যন্ত লোকসান: 205,175 নন-কমিশনড অফিসার এবং প্রাইভেট এবং 8,126 অফিসার।
1941 সালের 6 আগস্ট।
শত্রুরা ট্যাঙ্কের সাহায্যে শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে।
22.6 থেকে 3.8 পর্যন্ত লোকসান 1941: 9188 অফিসার, 231801 নন-কমিশন্ড অফিসার এবং প্রাইভেট।
1. T-34 একটি জার্মান বন্দুক চূর্ণ 2. T-34 ট্যাঙ্ক রাম
8 আগস্ট, 1941।
ক্লিস্ট এবং শেডলারের সৈন্যদের মধ্যে সংযোগস্থলে, শত্রুরা বোগুস্লাভের মধ্যে প্রবেশ করে। একটি যুগান্তকারী অপারেশন পরিচালনা করার সময় আপনার শত্রুর সাহসের দিকে মনোযোগ দেওয়া উচিত।
কমান্ড কর্মীদের সাথে, বিশেষ করে মোটর চালিত গঠনের জন্য রেজিমেন্টাল এবং ব্যাটালিয়ন কমান্ডারদের সাথে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আর্টিলারি কমান্ডারদের অবস্থাও সমান কঠিন।
10 আগস্ট, 1941।
লোকসান: 9,898 অফিসার, 256,454 নন-কমিশন অফিসার এবং তালিকাভুক্ত পুরুষ।
11 আগস্ট, 1941।
সাধারণ পরিস্থিতি আরও স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ার কলোসাস, যেটি সর্বগ্রাসী শাসনের দেশগুলির অন্তর্নিহিত সমস্ত অসুবিধা সত্ত্বেও সচেতনভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আমাদের দ্বারা অবমূল্যায়ন করা হয়েছিল। এই বিবৃতিটি সমস্ত অর্থনৈতিক এবং সাংগঠনিক দিকগুলিতে, যোগাযোগের মাধ্যমগুলিতে এবং বিশেষত, রাশিয়ানদের বিশুদ্ধ সামরিক সক্ষমতার জন্য প্রসারিত করা যেতে পারে।
আগস্ট 15, 1941।
লোকসান কভার সম্পর্কে প্রশ্ন. 50 দিনের যুদ্ধে, 10 হাজার অফিসার হারিয়েছিলেন, অর্থাৎ প্রতিদিন 200 জন।
ভন লিব স্টারায়া রুসার দিকে দক্ষিণ থেকে শুরু হওয়া একটি বড় শত্রু আক্রমণ সম্পর্কে ভন ব্রুচিটসকে রিপোর্ট করে।
24 আগস্ট, 1941।
আর্মি গ্রুপ সাউথ: আমাদের ইউনিট দেপ্রোপেট্রোভস্কের কাছে খুব কঠিন যুদ্ধ করছে। শত্রু সমস্ত উপলব্ধ এবং নবগঠিত ইউনিটকে যুদ্ধে নিক্ষেপ করে, যাতে আমাদের ট্যাঙ্ক গঠনগুলি, যারা একা এই এলাকায় যুদ্ধ করছে, শুধুমাত্র খুব ধীরে ধীরে অগ্রসর হতে পারে।
পদাতিক বিভাগে গড়ে 40% এবং ট্যাঙ্ক বিভাগে গড়ে 50% দ্বারা যুদ্ধ শক্তি হ্রাস।
28 আগস্ট, 1941।
10.30 - ফন বকের ফোন কল: তিনি উত্তেজিতভাবে আমাকে বলেছিলেন যে আর্মি গ্রুপের প্রতিরোধ করার ক্ষমতা শেষ হয়ে আসছে। যদি রাশিয়ানরা আক্রমণাত্মক অভিযান চালিয়ে যায়, তবে সেনা গ্রুপের ফ্রন্টের পূর্ব সেক্টরকে ধরে রাখা সম্ভব হবে না।
ফিল্ড মার্শাল পি. ভন ক্লিস্ট, ১ম প্যানজার গ্রুপের কমান্ডার:
রাশিয়ান সৈন্যদের আচরণ, এমনকি প্রথম যুদ্ধেও, মেরু এবং পশ্চিমা মিত্রদের পরাজয়ের সাথে আচরণের বিপরীতে ছিল। এমনকি ঘেরা, রাশিয়ানরা একগুঁয়ে লড়াই চালিয়ে যায়। যেখানে কোনও রাস্তা ছিল না, রাশিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রেই দুর্গম থেকে যায়। তারা সর্বদা পূর্বে প্রবেশ করার চেষ্টা করেছিল... আমাদের রুশদের ঘেরাও খুব কমই সফল হয়েছিল।
রাশিয়ানরা প্রথম থেকেই নিজেদের প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে দেখিয়েছিল এবং যুদ্ধের প্রথম মাসগুলিতে আমাদের সাফল্যগুলি কেবলমাত্র উন্নত প্রশিক্ষণের কারণে হয়েছিল। যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করে, তারা প্রথম শ্রেণীর সৈনিক হয়ে ওঠে। তারা ব্যতিক্রমী দৃঢ়তার সাথে লড়াই করেছিল এবং আশ্চর্যজনক ধৈর্য ছিল... 70
রেড আর্মির একটি মেশিনগান এবং আর্টিলারি বন্দুকের মৃত ক্রু
জে গোয়েবলসের নোট থেকে:
সাহস হল আধ্যাত্মিকতা দ্বারা অনুপ্রাণিত সাহস। সেভাস্তোপলে বলশেভিকরা যে দৃঢ়তার সাথে তাদের পিলবক্সে নিজেদের রক্ষা করেছিল তা একধরনের পশু প্রবৃত্তির অনুরূপ, এবং এটিকে বলশেভিক বিশ্বাস বা লালন-পালনের ফলাফল হিসাবে বিবেচনা করা একটি গভীর ভুল হবে। রাশিয়ানরা সর্বদা এইরকম ছিল এবং সম্ভবত, সর্বদা এইরকম থাকবে।
জার্মান স্থল বাহিনীর কমান্ডার, ফিল্ড মার্শাল জেনারেল ভি. ব্রাউচিটস, মহান দেশপ্রেমিক যুদ্ধ শুরুর এক মাস পরে বলেছিলেন (২৪ জুলাই, ১৯৪১ তারিখে এফ. হালদার রেকর্ড করেছেন):
দেশের স্বতন্ত্রতা এবং রাশিয়ানদের অনন্য চরিত্র প্রচারাভিযান একটি বিশেষ নির্দিষ্টতা দেয়। প্রথম গুরুতর প্রতিপক্ষ। 71
জার্মান পেনাল ব্যাটালিয়ন সম্পর্কে
এটা জানা যায় যে 28 জুলাই, 1942 সালের আদেশ নং 227 অনুযায়ী রেড আর্মিতে পেনাল কোম্পানি এবং ব্যাটালিয়ন তৈরি করা হয়েছিল। তারা 1941 সালের গ্রীষ্মের পশ্চাদপসরণ বা মস্কোর প্রতিরক্ষার সময় তৈরি হয়নি, যদিও এইগুলি যুদ্ধের সময়কাল খুব কঠিন ছিল।
কিন্তু ইউএসএসআর প্রথম পেনাল ব্যাটালিয়ন ব্যবহার করেনি। পূর্ব ফ্রন্টে প্রথম এই ধরনের সামরিক ইউনিট ছিল জার্মান সৈন্যরা (অর্ডার নং 227 বলে যে এটি সোভিয়েত পক্ষ তাদের উদ্ভাবন করেনি)। আমি জার্মান পেনাল ব্যাটালিয়নগুলির উপস্থিতির সঠিক তারিখ খুঁজে পাইনি। এমন তথ্য রয়েছে যে তারা মস্কোর কাছে পরাজয়ের পরপরই হাজির হয়েছিল। কিন্তু এফ. হালদার তার ডায়েরিতে ৯ই জুলাই, ওকেএইচ-এর সাংগঠনিক বিভাগের প্রধান, মেজর জেনারেল ওয়াল্টার বুলে, পেনাল ব্যাটালিয়ন সম্পর্কে একটি নোট করেছেন:
জুলাই 9, 1941।
"পেনাল ব্যাটালিয়ন" সংগঠিত একটি ভাল ধারণা হতে পরিণত.
1941 সালের 1 আগস্ট।
পেনাল ব্যাটালিয়ন এ পর্যন্ত 25 শতাংশ লোকসানের সম্মুখীন হয়েছে;
25 সেপ্টেম্বর, 1941।
24.9 দিনটি OKW-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল। এটি লাডোগা হ্রদে 16 তম সেনাবাহিনীর আক্রমণের ব্যর্থতার কারণে, যেখানে আমাদের সৈন্যরা একটি গুরুতর শত্রু পাল্টা আক্রমণের মুখোমুখি হয়েছিল, যার সময় 8 তম প্যানজার বিভাগকে পিছিয়ে দেওয়া হয়েছিল এবং নেভার পূর্ব তীরে আমরা যে অঞ্চলটি দখল করেছি তা সংকুচিত হয়েছিল।
এই বিষয়ে, Fuhrer অবিলম্বে নিম্নলিখিত সিদ্ধান্ত নিয়েছে: ... f) রিজার্ভ ব্যাটালিয়ন (দণ্ডিত ব্যাটালিয়ন) আর্মি গ্রুপ উত্তর এলাকায় স্থানান্তর করা উচিত। 72
জার্মান সৈন্যরা যারা এখনও পরাজয়ের অভিজ্ঞতা অর্জন করেনি, সমস্ত দিক থেকে সফল আক্রমণের নেতৃত্ব দেয়, শাস্তিমূলক ব্যাটালিয়ন সংগঠিত করে। কি জন্য? এটি উল্লেখ করা উচিত যে পেনাল ব্যাটালিয়নগুলিকে কঠিন সামরিক সময়কালে সামরিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়েছিল।
সোভিয়েত কমান্ডের ক্ষমতা সম্পর্কে
ওবারস্ট জেনারেল জি. গুদেরিয়ান:
...দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটা স্পষ্ট হয়ে ওঠে যে সোভিয়েত হাইকমান্ডেরও কৌশলের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা ছিল...
রাশিয়ান জেনারেল এবং সৈন্যদের আনুগত্য দ্বারা চিহ্নিত করা হয়। 1941 সালের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও তারা তাদের মনের উপস্থিতি হারায়নি...
জেনারেল জি. ব্লুমেনট্রিট, বেলারুশে অগ্রসর হওয়া চতুর্থ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ:
আমরা এমন একটি সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলাম যার যুদ্ধের গুণাবলী যুদ্ধক্ষেত্রে আমরা যে সমস্ত সেনাবাহিনীর মুখোমুখি হয়েছি তার থেকে অনেক বেশি উচ্চতর ছিল...
ইতিমধ্যে 1941 সালের জুনের যুদ্ধগুলি আমাদের দেখিয়েছিল যে নতুন সোভিয়েত সেনাবাহিনী কেমন ছিল। যুদ্ধে আমরা আমাদের পঞ্চাশ শতাংশ লোক হারিয়েছি। বর্ডার গার্ড এবং মহিলারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্রেস্টের পুরানো দুর্গ রক্ষা করেছিল, আমাদের সবচেয়ে ভারী বন্দুকের গোলাবর্ষণ এবং বিমান বোমাবর্ষণ সত্ত্বেও শেষ সীমা পর্যন্ত লড়াই করেছিল। আমাদের সৈন্যরা শীঘ্রই শিখেছিল যে রাশিয়ানদের বিরুদ্ধে লড়াই করার অর্থ কী... 73
1. জি. ফ্রিজনার, আর্মি গ্রুপ "দক্ষিণ ইউক্রেন" এর কমান্ডার 2. জি. ব্লুমেনট্রিট, 4র্থ আর্মির চিফ অফ স্টাফ 3. পি. ভন ক্লিস্ট, 1ম প্যানজার গ্রুপের কমান্ডার 4. জে. গোয়েবলস, প্রোপাগান্ডা মন্ত্রী জার্মানি
জে গোয়েবলসের ডায়েরি থেকে:
1945 সালের 5 মার্চ।
ফুহরার আবারও জেনারেল স্টাফের তীব্র সমালোচনা করেছেন... ফুহরার ঠিক বলেছেন যখন তিনি বলেছেন যে ফ্রান্সে সামরিক সংস্কার ফরাসি বিপ্লবের সময় নয়, শুধুমাত্র নেপোলিয়নের যুদ্ধের সময় হয়েছিল। স্ট্যালিন সময়মত এই সংস্কারটি করেছিলেন [অর্থাৎ রেড আর্মির কমান্ড স্টাফদের নির্মূল করা] এবং তাই এখন এর সুবিধা ভোগ করছেন। আমাদের পরাজয়ের কারণে আজ যদি এই ধরনের সংস্কার আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে চূড়ান্ত সাফল্য পেতে অনেক দেরি হয়ে যাবে।
16 মার্চ, 1945।
জেনারেল স্টাফ আমাকে জীবনী সংক্রান্ত তথ্য এবং সোভিয়েত জেনারেল এবং মার্শালদের প্রতিকৃতি সহ একটি বই সরবরাহ করে। এই বই থেকে বিগত বছরগুলিতে আমরা কী ভুল করেছি সে সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা কঠিন নয়। এই মার্শাল এবং জেনারেলরা, গড়ে, ব্যতিক্রমীভাবে তরুণ, তাদের প্রায় কারোরই বয়স 50 বছরের বেশি নয়। তারা অত্যন্ত উদ্যমী মানুষ, এবং তাদের চেহারায় আপনি পড়তে পারেন যে তাদের একটি ভাল লোকজ পটভূমি রয়েছে... সংক্ষেপে, আমি অপ্রীতিকর উপসংহার টানতে বাধ্য হচ্ছি যে সোভিয়েত ইউনিয়নের নেতারা উন্নত জাতীয় থেকে এসেছেন। আমাদের নিজেদের চেয়ে স্তর...
আমি ফুয়েরারকে সোভিয়েত মার্শাল এবং জেনারেলদের সম্পর্কে জেনারেল স্টাফের বইটি সম্পর্কে অবহিত করি যা আমাকে পর্যালোচনার জন্য দেওয়া হয়েছিল, যোগ করে যে আমার ধারণা রয়েছে যে আমরা এই জাতীয় নেতাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মোটেই সক্ষম নই। Fuehrer সম্পূর্ণরূপে আমার মতামত ভাগ. আমাদের জেনারেলরা অনেক পুরানো, তারা তাদের উপযোগিতাকে ছাড়িয়ে গেছে <...>, যা সোভিয়েত জেনারেলদের বিশাল শ্রেষ্ঠত্বের কথা বলে। 74
মহান দেশপ্রেমিক যুদ্ধের ফ্রন্টের কমান্ডারদের গ্রুপ প্রতিকৃতি। বসা, বাম থেকে ডানে: I. S. Konev, A. M. Vasilevsky, G. K. Zhukov, K. K. Rokossovsky, K. A. Meretskov। দাঁড়ানো, বাম থেকে ডানে: F. I. Tolbukhin, R. Y. Malinovsky, A. A. Govorov, A. I. Eremenko, I. Kh. Bagramyan.
ওবার্স্ট জেনারেল জি ফ্রিসনার, আর্মি গ্রুপ "দক্ষিণ ইউক্রেন" এর কমান্ডার:
...যুদ্ধ চলাকালীন, আমি দেখেছি যে সোভিয়েত কমান্ড আরও বেশি অভিজ্ঞ হয়ে উঠছে...
...এটা একেবারেই সত্য যে উচ্চ সোভিয়েত কমান্ড, স্ট্যালিনগ্রাদ থেকে শুরু করে, প্রায়শই আমাদের সমস্ত প্রত্যাশা অতিক্রম করেছিল। এটি দক্ষতার সাথে দ্রুত কৌশল এবং সৈন্যদের স্থানান্তর চালিয়েছে, মূল আক্রমণের দিক পরিবর্তন করেছে, ব্রিজহেড তৈরি করতে এবং আক্রমণাত্মক আক্রমণে পরবর্তী স্থানান্তরের জন্য তাদের উপর শুরুর অবস্থান সজ্জিত করার দক্ষতা দেখিয়েছে...
ফিল্ড মার্শাল পি. ভন ক্লিস্ট:
তাদের কমান্ডাররা অবিলম্বে প্রথম পরাজয়ের পাঠ শিখেছিল এবং অল্প সময়ের মধ্যেই আশ্চর্যজনকভাবে কার্যকরভাবে কাজ করতে শুরু করেছিল।
 
2. জার্মান লোকসান সম্পর্কে
যুদ্ধের প্রথম মাসগুলিতে জার্মান সামরিক ক্ষয়ক্ষতি সাধারণত ছোট বলে মনে করা হয়। এফ. হালদারের সাক্ষ্য প্রায়শই এখানে উদ্ধৃত করা হয়:
14 ডিসেম্বর, 1941।
22.6 থেকে 10.12 পর্যন্ত লোকসান। 1941: আহত - 18,220 অফিসার, 561,575 নন-কমিশন অফিসার এবং প্রাইভেট; নিহত - 6,827 কর্মকর্তা, 155,972 নন-কমিশন্ড অফিসার এবং প্রাইভেট; অনুপস্থিত - 562 কর্মকর্তা, 31,922 নন-কমিশন্ড অফিসার এবং প্রাইভেট।
মোট 25,609 কর্মকর্তা এবং 749,469 নন-কমিশনড অফিসার এবং তালিকাভুক্ত পুরুষ হারিয়েছিলেন।
মোট ক্ষয়ক্ষতি, অসুস্থদের গণনা না করে, এর পরিমাণ ছিল 775,078 জন, বা পূর্ব ফ্রন্টে মোট সেনা শক্তির 24.22% (গড়ে 3.2 মিলিয়ন লোক) ... 75
এফ. হালদার অনুমান করেছেন যে 22 জুন থেকে 10 ডিসেম্বর, 1941 পর্যন্ত ওয়েহরম্যাক্টের ক্ষয়ক্ষতি ছিল 195,283 জন নিহত এবং নিখোঁজ। এবং বি. মুলার-হিলেব্র্যান্ডের মতে, 22 জুন থেকে 1941 সালের নভেম্বরের শেষ পর্যন্ত ক্ষতির পরিমাণ ছিল 244 হাজার লোক। পার্থক্য ৫০ হাজার মানুষের।
সংখ্যাগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় (আমি ইচ্ছাকৃতভাবে জার্মান ক্ষতির সোভিয়েত অনুমান দিই না)। আজ অবধি, সরাসরি পরিসংখ্যানগত গণনা দ্বারা প্রাপ্ত জার্মান সেনাবাহিনীর ক্ষতির জন্য পর্যাপ্তভাবে নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই (যদিও কেউ এর সাথে একমত হতে পারে না)। এটি সেনাবাহিনী এবং বিভাগ পর্যায়ে জার্মান ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্যের অভাব দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। রেড আর্মি দ্বারা ক্যাপচার করা নথিগুলির মধ্যে এই উপকরণগুলির টুকরোগুলি রয়েছে (তাদের অধ্যয়ন আকর্ষণীয় তথ্য সরবরাহ করে)। উপরন্তু, সরকারী জার্মান হতাহতের পরিসংখ্যান এবং জার্মান জেনারেলদের অনুমানের মধ্যে অনেক অমিল রয়েছে।
বি. মুলার-হিলেব্র্যান্ড "জার্মান ল্যান্ড আর্মি, 1933-1945" বই থেকে উদ্ধৃতাংশ:
সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধের আগে, জার্মান সেনাবাহিনী আশ্চর্যজনকভাবে কিছু ক্ষতির সম্মুখীন হয়েছিল। যুদ্ধের শুরু থেকে অতীতের সমস্ত সামরিক অভিযানে, জার্মান স্থল বাহিনী মোট 100 হাজারেরও কম লোক নিহত এবং নিখোঁজ হয়েছে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের প্রথম আট সপ্তাহে একই সংখ্যায় নিহত হয়েছিল। ওকেএইচ বিশ্বাস করেছিল যে এই অভিযানে ব্যাপক ক্ষতি হবে। অতএব, সোভিয়েত রাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরুর আগে এটি আবার প্রায় সমস্ত বিভাগে ফিল্ড রিজার্ভ ব্যাটালিয়ন গঠন করে।
1941 সালের জুন মাসে, স্থল বাহিনী তাদের হাতে ছিল, 1922 সালে জন্মগ্রহণকারী কনস্ক্রিপ্ট কন্টিনজেন্টকে গণনা না করে যারা 1 মে, 1941 সালে রিজার্ভ আর্মিতে প্রবেশ করেছিল, 400 হাজারেরও বেশি প্রশিক্ষিত সংরক্ষক, যার মধ্যে 1921 সালে জন্ম নেওয়া কনস্ক্রিপ্ট কন্টিনজেন্ট ছিল। যার মধ্যে প্রায় 80 জন। ডিভিশনের ফিল্ড রিজার্ভ ব্যাটালিয়নের অংশ হিসাবে হাজার হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং বাকিরা রিজার্ভ সেনাবাহিনীর অংশ হিসাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল। যাইহোক, এটি শীঘ্রই স্পষ্ট হয়ে ওঠে যে এই ধরনের পূর্বাভাস অপর্যাপ্ত ছিল। শুধুমাত্র প্রচারণার শুরুতে প্রত্যাশিত ভারী ক্ষতি গ্রীষ্মের মাসগুলিতে প্রায় সমানভাবে বেশি ছিল। ইতিমধ্যে প্রথম চার সপ্তাহে, বিভাগগুলির ফিল্ড রিজার্ভ ব্যাটালিয়নগুলি তাদের সমস্ত কর্মীদের সক্রিয় ইউনিটে স্থানান্তর করেছে।
...আগস্টের শেষে জনবলের ঘাটতি ছিল: 14টি বিভাগে - 4,000 জনের বেশি, 40 টিতে - 3,000 জনের বেশি, 30 টিতে - 2,000 জনের বেশি এবং 58টিতে - 2,000 জনের কিছু কম।
ইস্টার্ন ফ্রন্টে ওয়েহরমাখটে অন্ত্যেষ্টিক্রিয়া
প্রচারাভিযানের সময় অর্জিত প্রধান সাফল্যগুলি (1941 সালের নভেম্বরের শেষ অবধি) প্রায় 230 হাজার লোক নিহত এবং 14 হাজার নিখোঁজ হয়েছে। যদি আমরা এটাও বিবেচনা করি যে আহতের সংখ্যা মোট ক্ষয়ক্ষতি এবং নিখোঁজদের তুলনায় তিনগুণ বেশি ছিল এবং এমনকি যদি আহতদের মধ্যে কিছু পুনরুদ্ধারের পরে সামনে ফিরে আসে, তবে 1941 সালের নভেম্বরের শেষ নাগাদ প্রায় 740 হাজার মানুষ বাইরে ছিল। কর্মের, এবং এটি শুধুমাত্র 400 হাজার মানুষের এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ করা সম্ভব হতে দেখা গেছে.
নতুন শক্তিবৃদ্ধি সংগঠিত করার জন্য, 1941 সালের 15 আগস্ট রিজার্ভ সেনাবাহিনীর কমান্ডার কর্মীদের পুনর্বন্টন করার জন্য একটি পদক্ষেপ শুরু করেছিলেন। একই বছরের 22শে অক্টোবর, তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে জুনিয়র কনসক্রিপশন কন্টিনজেন্টের 250 হাজার লোককে ফ্রন্টের জন্য ছেড়ে দেওয়া যেতে পারে যখন তারা সিনিয়র কনক্রিপশন কন্টিনজেন্টদের দ্বারা প্রতিস্থাপিত হয়, সেইসাথে সৈনিকদের যারা সক্রিয় ইউনিটে পরিষেবার জন্য পুরোপুরি উপযুক্ত ছিল না। পূর্বে এবং বিশেষ করে পশ্চিমে এবং সংরক্ষিত সেনাবাহিনীর মধ্যে সক্রিয় স্থল বাহিনীর মধ্যে এই পুনর্বন্টন করা হয়েছিল। পিছনটি পরিষ্কার করার ব্যবস্থার জন্য ধন্যবাদ, প্রাথমিকভাবে রিজার্ভ সেনাবাহিনীর, পূর্বে সৈন্যদের নিষ্পত্তিতে অতিরিক্ত 25 হাজার নন-কমিশনড অফিসার এবং প্রাইভেটকে ছেড়ে দেওয়া হয়েছিল।
1941 সালের নভেম্বরের শেষের দিকে, পূর্বে সক্রিয় সেনাবাহিনীর ঘাটতি ছিল 340 হাজার লোকের। এর মানে হল যে ভারী শীতের লড়াই শুরু হলে পদাতিক বাহিনী গড়ে তার মূল শক্তির প্রায় এক-চতুর্থাংশ হারায়।
অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 1941 সালে, "পূর্ব মডেল" (81, 212, 215, 223 এবং 227) অনুসারে পুনর্গঠিত পাঁচটি পদাতিক ডিভিশনকে পশ্চিম থেকে ফিরিয়ে আনা হয়েছিল এবং পূর্ব ফ্রন্টের উত্তর সেক্টরে স্থানান্তরিত করা হয়েছিল। বিনিময়ে, চারটি খারাপভাবে বিধ্বস্ত ডিভিশনকে পূর্ব ফ্রন্ট থেকে পশ্চিমে স্থানান্তরিত করা হয়েছিল, যেগুলি পুনরায় পূরণ করতে হয়েছিল এবং একই সাথে পুনর্গঠিত করতে হয়েছিল: 5 তম, 8 তম এবং 28 তম পদাতিক ডিভিশন ... 71 তম পদাতিক ডিভিশন ... 99 তম লাইট ইনফ্যান্ট্রি ডিভিশন ছিল নভেম্বরে পূর্ব ফ্রন্ট থেকে সার্বিয়ায় স্থানান্তরিত...
6 নভেম্বর, 1941-এ, গ্রাউন্ড ফোর্সের জেনারেল স্টাফের সাংগঠনিক বিভাগ, "প্রাচ্যে বর্তমান স্থল সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতার মূল্যায়ন" জমা দেওয়া নোটে বলেছে যে পদাতিক ডিভিশন গড়ে তাদের প্রাথমিকের 65% যুদ্ধ ক্ষমতা, ট্যাংক বিভাগ - প্রায় 35%। 77
1941 সালে জার্মান সামরিক ক্রিয়াকলাপগুলি নোট করুন:
- 1921 এবং 1922-এর কন্টিনজেন্টস অন্তর্ভুক্ত কর্মীদের সম্পূর্ণ সেনা রিজার্ভ নির্বাচন করা হয়েছিল;
- পশ্চিম থেকে পূর্বে পাঁচটি পূর্ণাঙ্গ বিভাগ এবং পূর্ব থেকে পশ্চিমে চারটি "গুরুতরভাবে বিধ্বস্ত বিভাগ" স্থানান্তর (এটি আসলে কর্মীদের পুনরায় পূরণ - কতটা পূরণ হয়েছিল?);
- কর্মীদের পুনর্বন্টন (ঊর্ধ্বতন কন্টিনজেন্টদের সাথে প্রতিস্থাপন, অ-জার্মান জাতীয়তাদের পিছনে এবং সরবরাহ ইউনিট হিসাবে ব্যবহার)। এটি সৈন্য সংখ্যাও বৃদ্ধি করেছে।
যদি 200-300 হাজার জার্মান নিহত হওয়ার তথ্য বাস্তবতার সাথে মিলে যায় তবে এর অর্থ হল জার্মান সেনাবাহিনীর বেশিরভাগই চাকরিতে ছিল। এমনকি আহতদের ক্ষয়ক্ষতি বিবেচনা করে, জার্মান সেনাবাহিনীর ঘাটতি ছিল 340 হাজার লোক। আমি বিশ্বাস করি যে এটি জার্মান সেনাবাহিনীর জন্য একটি গুরুতর ঘাটতি নয়। তাহলে কেন নভেম্বর-ডিসেম্বর মাসে ওয়েহরমাখ্ট যুদ্ধের ধ্রুপদী ক্যানন অনুসারে মূল আক্রমণের দিকনির্দেশনায় বাহিনীতে তিনগুণ শ্রেষ্ঠত্বকে কেন্দ্রীভূত করতে পারেনি? তদুপরি, জার্মানির অনেক মিত্র ছিল (জার্মানি একা ইউএসএসআরের সাথে লড়াই করেনি!), যাদের ক্ষতিও সামগ্রিক গণনার অন্তর্ভুক্ত করা দরকার।
জার্মান জেনারেলরা নিজেরাই তাদের ক্ষতি সম্পর্কে কী বলে? তারা কীভাবে মাটিতে পরিস্থিতি মূল্যায়ন করেছিল?
1941 সালের নভেম্বরের শেষে জার্মান জেনারেল স্টাফের প্রধান এফ হালদার এভাবেই ওয়েহরমাখটের যুদ্ধ ক্ষমতার অবস্থা মূল্যায়ন করেছিলেন:
27 নভেম্বর, 1941।
আমাদের সৈন্যরা বস্তুগত এবং মানবিক শক্তির সম্পূর্ণ ক্লান্তির প্রাক্কালে। 78
অপরিবর্তনীয় ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র 200 হাজার সৈন্য এবং অফিসার, এবং জার্মান সেনাবাহিনী ইতিমধ্যে তার মানব সম্পদ নিঃশেষ করার পথে। নাকি আরও লোকসান আছে?
ইস্টার্ন ফ্রন্টে ওয়েহরমাখটে অন্ত্যেষ্টিক্রিয়া
আর্মি গ্রুপ সেন্টারের কমান্ডার, ফিল্ড মার্শাল ফেডর ফন বক, তার বই "আমি মস্কোর গেটে দাঁড়িয়েছিলাম" ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট করেছেন যা সেনা দলের জন্য বেশ গুরুতর হয়ে উঠছিল। 31শে অক্টোবর একটি এন্ট্রি আছে (এখানে এবং নীচে ভন বকের বই থেকে উদ্ধৃতাংশ রয়েছে যা প্রবেশের তারিখ নির্দেশ করে):
31/10/41
আমাদের ক্ষতি খুব লক্ষণীয় হয়ে উঠছে। সেনাবাহিনীর গ্রুপ গঠনে, বিশটিরও বেশি ব্যাটালিয়ন প্রধান লেফটেন্যান্টদের দ্বারা পরিচালিত হয়।
Oberleutnant সিনিয়র লেফটেন্যান্টের সোভিয়েত এবং রাশিয়ান পদের সাথে মিলে যায়। ভন বকের মতে, অফিসার কর্পসের ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর ছিল যে চিফ লেফটেন্যান্টরা ব্যাটালিয়নকে কমান্ড করতেন যখন তারা একটি প্লাটুনকে কমান্ড করতেন। এফ. হালদার অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য ক্ষতির কথাও লিখেছেন। স্বাভাবিকভাবেই, পদাতিক ইউনিটগুলির দ্বারা অফিসারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এটি শুধুমাত্র কম অভিজ্ঞ জুনিয়র অফিসারদের আকৃষ্ট করতেই বাধ্য হয়নি, বরং সামরিক বাহিনীর অন্যান্য শাখার অফিসারদের সাথে তাদের প্রতিস্থাপন করতেও বাধ্য হয়েছিল। একই অবস্থা রেড আর্মিতেও ঘটেছে।
ক্ষয়ক্ষতি এবং যুদ্ধের তীব্রতা জার্মান সৈন্যদের প্রভাবিত করেছিল। 24তম প্যানজার কর্পস সম্পর্কে, যারা অক্টোবরে যুদ্ধে গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছিল, জি. গুদেরিয়ান লিখেছেন:
ভারী লড়াই ধীরে ধীরে আমাদের অফিসার এবং সৈন্যদের উপর প্রভাব ফেলেছিল... এবং এটি একটি শারীরিক নয়, কিন্তু একটি মানসিক আঘাত যা উপেক্ষা করা যায় না। এবং শেষ যুদ্ধের ফলে আমাদের সেরা অফিসারদের এত ব্যাপকভাবে দমন করা হয়েছিল তা আশ্চর্যজনক ছিল। 80
1941 সালের নভেম্বরের মাঝামাঝি, "ইস্টার্ন ফ্রন্ট" বইতে পি. কারেল (পল কার্ল শ্মিটের ছদ্মনাম, যিনি এসএস-এ পূর্বে যুদ্ধ করেছিলেন) অনুসারে:
জার্মান পদাতিক ডিভিশনগুলি নিরলস অগ্রগতি এবং নিরলস ভারী লড়াইয়ের সময় তাদের 30 থেকে 50 শতাংশের মধ্যে কর্মী হারিয়েছিল এবং জুন মাসে যে সাঁজোয়া ডিভিশনগুলি সীমান্ত অতিক্রম করেছিল সেগুলি কেবল স্মৃতিই ছিল (তাদের স্বাভাবিক শক্তির এক তৃতীয়াংশের বেশি নয়)।
আমি জোর দিয়ে বলি যে পি. কারেলা বলেছেন যে পদাতিক ডিভিশনগুলি তাদের 30-50% কর্মী হারিয়েছে। নিহত ও আহতদের মধ্যে এই ক্ষতির অনুপাত কত? এফ. হালদারের উপরের তথ্য অনুসারে, জার্মান সেনাবাহিনীর মোট ক্ষয়ক্ষতি 25% এর বেশি হয়নি।
এবং এখানে একই লেখক 1941 সালের অক্টোবরের মাঝামাঝি 40 তম প্যানজার কর্পসের 10 তম প্যানজার বিভাগ সম্পর্কে লিখেছেন:
বিভাগ... তার শেষ শক্তি হারাচ্ছিল। যখন মেজর জেনারেল ফিশার তার ইউনিটে যুদ্ধের জন্য প্রস্তুত সৈন্য এবং ব্যবহারযোগ্য সরঞ্জামের প্রকৃত সংখ্যা তার কর্পস কমান্ডারকে জানান, তখন জেনারেল স্টাম চিৎকার করে বলেছিলেন: “আমার ঈশ্বর! হ্যাঁ, আপনি সবেমাত্র রিকনেসান্স টহল বাড়িয়েছেন।"
ট্যাঙ্ক ডিভিশনের যা অবশিষ্ট ছিল তা ছিল একটি চাঙ্গা রিকনেসান্স টহল হিসাবে একই শক্তি! এফ. ভন বক 21 নভেম্বরের জন্য রিপোর্ট করেছেন:
21/11/41
...বিভাগের সংখ্যার পরিপ্রেক্ষিতে, সবুজ টেবিলে এটি বিচার করলে, বাহিনীর ভারসাম্য স্বাভাবিকের চেয়ে খারাপ নয়। তবে যুদ্ধের কার্যকারিতা হ্রাস - কিছু সংস্থায় মাত্র 20 থেকে 30 জন লোক বাকি ছিল - কমান্ড কর্মীদের বড় ক্ষতি এবং লোকদের অতিরিক্ত পরিশ্রম, ঠান্ডার সাথে মিলিত, প্রায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেয়।
আর্মি গ্রুপ সেন্টারে পৃথক জার্মান কোম্পানিতে, মাত্র 20 থেকে 30 জন লোক রয়ে গেছে। এটি অনেক বা সামান্য কিনা তা বোঝার জন্য, জার্মান কোম্পানির নিয়মিত শক্তি ছিল 191 জন। অর্থাৎ, যে কোম্পানিগুলি ভন বক তাদের কর্মীদের 85 থেকে 90% হারানোর বিষয়ে লিখেছেন। এটি 1941 সালের গ্রীষ্ম এবং শরত্কালে জার্মান বিজয়ের মূল্য। এবং এটি সোভিয়েত প্রচার নয়, এটি একজন জার্মান জেনারেলের কথা যিনি মাটিতে পরিস্থিতি দেখেছিলেন।
1. আর্মি গ্রুপ সেন্টারের কমান্ডার এফ. ভন বক 2. ভি. ব্রাউচিটস স্থল বাহিনীর কমান্ডার-ইন-চিফ (1938-1941) 3. জি. গুডেরিয়ান দ্বিতীয় প্যানজার গ্রুপের কমান্ডার
এই সমস্ত সরকারী জার্মান তথ্যের সাথে সম্পূর্ণ বিরোধিতা করে। জার্মান সৈন্যদের অবস্থান ব্যাখ্যা করার জন্য, আমি মস্কোর দিকে অগ্রসর হওয়া আর্মি গ্রুপ সেন্টারের অবস্থার উপর ভন বকের বই থেকে উদ্ধৃতিগুলি উদ্ধৃত করব। আমি মনোযোগ সহকারে পড়ার সুপারিশ করছি;
20/11/41
...4র্থ সেনাবাহিনীর ডান শাখা অদূর ভবিষ্যতে সক্রিয় আক্রমণাত্মক অপারেশনে অক্ষম, 17 তম এবং 173 তম ডিভিশনের ক্ষমতা, যারা ভারী প্রতিরক্ষামূলক যুদ্ধে অংশ নিয়েছিল, সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে, অবশিষ্ট বিভাগগুলি ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে। XII এবং XX কর্পস অত্যন্ত দুর্বল এবং শত্রু অবস্থান ভেদ করতে অক্ষম।
21/11/41
আমি Gzhatsk থেকে XII কর্পসের অবস্থানে গিয়েছিলাম। কর্পস কমান্ডার স্পষ্টভাবে সংঘটিত হওয়া ভয়ঙ্কর যুদ্ধগুলি দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তার বিভাগের অবস্থাকে অন্ধকারাচ্ছন্ন রঙে বর্ণনা করেছেন, যার ক্ষমতা, তার মতে, সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গেছে।
লোকসান, বিশেষত অফিসারদের মধ্যে, নিজেদের অনুভব করছে। অনেক লেফটেন্যান্ট ব্যাটালিয়ন কমান্ড করেন, একজন প্রধান লেফটেন্যান্ট একটি রেজিমেন্টের প্রধান। কিছু রেজিমেন্টের সংখ্যা কমিয়ে 250 জন করা হয়েছিল। কর্মীরা ঠাণ্ডা এবং অপ্রতুল আবাসন পরিস্থিতিতে ভোগে। সংক্ষেপে, কর্পস, তার কমান্ডারের মতে, আর একটি যুদ্ধ ইউনিট হিসাবে কাজ করতে সক্ষম নয়।
23/11/41
XX কর্পসের অবস্থানে, এর কমান্ডার আমাকে যুদ্ধের তীব্রতা সম্পর্কে বলেছিলেন যেগুলিতে কর্পস অংশ নিয়েছিল এবং হাই কমান্ডের দ্বারা ইউনিটগুলিতে উচ্চ দাবির বিষয়েও অভিযোগ করেছিলেন: “আমাদের এখনও মস্কোতে পৌঁছতে হবে খাল, সেটা বুঝতে পারছি না তাহলে আমরা একটা কদমও নিতে পারব না।
1/12/41
গত 14 দিনের যুদ্ধগুলি দেখিয়েছে যে আমাদের বিরোধিতাকারী রাশিয়ান সেনাবাহিনীর "সম্পূর্ণ ধ্বংস" একটি কল্পনা ছাড়া আর কিছুই নয়। মস্কোর গেটে থামার জন্য, যেখানে মহাসড়ক এবং রেলপথের নেটওয়ার্ক সমস্ত পূর্ব রাশিয়ার মধ্যে সবচেয়ে ঘন, এর অর্থ হল এমন একটি শত্রুর বিরুদ্ধে কঠিন অবস্থানগত যুদ্ধে জড়িত যা আমাদের সংখ্যার চেয়ে বেশি। এদিকে সেনা গ্রুপের সৈন্যরা এর জন্য সম্পূর্ণ অপ্রস্তুত। কিন্তু এমনকি যদি অসম্ভব সম্ভব হয়ে ওঠে এবং আক্রমণের সময় আমরা প্রাথমিকভাবে মস্কোর চারপাশে নতুন অঞ্চলগুলি দখল করতে পারি, তবুও আমার কাছে এখনও পর্যাপ্ত সৈন্য নেই যে শহরটিকে ঘিরে রাখবে এবং দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং উত্তর-পূর্ব দিক থেকে শক্তভাবে সিল করে দেবে। সুতরাং, চলমান আক্রমণ হল অর্থ বা উদ্দেশ্য ছাড়াই একটি আক্রমণ, বিশেষত এই বিষয়টি বিবেচনা করে যে সময়টি মারাত্মক বিন্দুর কাছে আসছে যখন আক্রমণকারী সৈন্যদের বাহিনী সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে। আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী কি করতে হবে। বর্তমানে, আর্মি গ্রুপ সেন্টারের সৈন্যরা 1000 কিলোমিটারেরও বেশি সম্মুখভাগে প্রসারিত, যেখানে আমার কাছে একটি রিজার্ভ ডিভিশন রয়েছে। এই পরিস্থিতিতে, অফিসারদের ক্ষয়ক্ষতি এবং সৈন্যদের যুদ্ধ কার্যকারিতার তীব্র হ্রাসকে বিবেচনায় রেখে, সেনা গোষ্ঠীর বাহিনী একটি খুব মাঝারি সংগঠিত আক্রমণকেও প্রতিরোধ করতে সক্ষম হবে না ...
৬/১২/৪১
রাশিয়ানদের দ্বারা অর্জিত বায়ু শ্রেষ্ঠত্ব সম্পর্কে ইউনিট থেকে অভিযোগ ক্রমবর্ধমান হয়.
৭/১২/৪১
কঠিন দিন। রাতের বেলায়, 3য় প্যানজার গ্রুপের ডান উইং প্রত্যাহার করতে শুরু করে। ট্যাঙ্ক গ্রুপের উত্তর শাখায় অপ্রীতিকর শত্রু ওয়েজগুলি নিজেকে অনুভব করছে। শত্রুও 9ম সেনাবাহিনীর ডান উইংয়ের উপর উল্লেখযোগ্যভাবে চাপ বাড়িয়েছে। আমি 3য় প্যানজার গ্রুপের নিষ্পত্তি করার জন্য তাড়াতাড়ি সংগ্রহ করতে পেরেছিলাম সবকিছু পাঠিয়েছিলাম; 255 তম ডিভিশনের রেজিমেন্টকে ট্রাকে পাঠানো হয়েছিল - এক সময়ে একটি ব্যাটালিয়ন - ক্লিনের দিকে, যেখানে প্রথম ব্যাটালিয়ন আজ সকালে পৌঁছেছিল। একমাত্র রিজার্ভ যা 4র্থ প্যানজার গ্রুপ একসাথে স্ক্র্যাপ করতে পেরেছিল তা হল একটি শক্তিশালী কোম্পানি।
10/12/41
(জার্মান গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ভি. ব্রাউচিটসকে টেলিগ্রাম)
“আমি ইতিমধ্যে অনেকবার যা রিপোর্ট করেছি তা পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি: সেনা গোষ্ঠীর ফ্রন্ট তার উপলব্ধ বাহিনী নিয়ে দীর্ঘ সময়ের জন্য তার বর্তমান অবস্থান ধরে রাখতে সক্ষম হবে না। এমনকি যদি আমরা কিছু জায়গায় আমাদের প্রতিরক্ষায় শত্রুর ছিদ্র দূর করতে পরিচালিত করি, তবে এটি শেষ উপলব্ধ যুদ্ধ-প্রস্তুত সৈন্যদের সম্পূর্ণরূপে হ্রাস করার মূল্যে অর্জন করা হবে। এই দৃষ্টিকোণটি সমস্ত সেনা কমান্ডারদের দ্বারা ভাগ করা হয়েছে ...
এই কারণে, আমি দ্রুত শক্তিবৃদ্ধি প্রেরণের জন্য পূর্বে প্রকাশিত দাবির পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি। এটি আমাদেরকে সাফল্যের কিছু সুযোগ নিয়ে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে যেতে সাহায্য করবে, সেনাবাহিনীর দল সৈন্যদের অন্ধ সুযোগের জন্য ধ্বংস না করে।"
পূর্ব ফ্রন্টে একজন জার্মান সৈন্যের কবর
ভন বক বলেছিলেন যে আর্মি গ্রুপের বাহিনী খুব মাঝারি আক্রমণ সহ্য করতে সক্ষম হবে না। তিনি ক্রমাগত তার সৈন্যদের জন্য শক্তিবৃদ্ধির জন্য অনুরোধ করেছিলেন। জার্মান কমান্ডারের নোট থেকে, কেউ মস্কোর কাছে জার্মান সেনাদের অবস্থানের জটিলতা লক্ষ্য করতে পারে। এই ক্ষেত্রে, ডিসেম্বরে রেড আর্মির পাল্টা আক্রমণের ফলাফলটি খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে।
1941 সালে, জার্মান সেনাবাহিনীর সাথে একগুঁয়ে যুদ্ধে, এর শক ট্যাঙ্ক ইউনিটগুলি সহ, "শেভিংগুলি" অবিচ্ছিন্নভাবে সরানো হয়েছিল। বিশাল অভিজ্ঞতা সহ সেরা ইউনিট আবির্ভূত হয়েছে। এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে রেড আর্মির সৈন্য এবং অফিসাররা 1943 সালে জার্মান সেনাবাহিনী সম্পর্কে বলেছিলেন যে 1941 সালের মতো জার্মানরা মোটেও একই ছিল না।
আপনাকে বুঝতে হবে যে যখন তারা 1941 সালের শেষের দিকে নির্দিষ্ট জার্মান বিভাগ এবং গঠনের কথা বলে, তখন জার্মান জেনারেলদের মতে, তারা সেই সামরিক ইউনিটগুলির সাথে সম্পর্কিত নয় যা 22 জুন, 1941-এ জার্মান-সোভিয়েত সীমান্ত অতিক্রম করেছিল।
1941 সালের ডিসেম্বরে জার্মান সেনাবাহিনীর সরকারী ঘাটতি ছিল মাত্র 340 হাজার লোক। এবং এটি ছিল যখন বেশ কয়েকটি পদাতিক সংস্থার ক্ষতির পরিমাণ ছিল 85-90%, যখন মাত্র 250 জন পদাতিক রেজিমেন্ট থেকে 3049 জন লোকের নামমাত্র শক্তি (92% হারায়), যখন ট্যাঙ্ক বিভাগগুলি তাদের যুদ্ধের ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছিল। সরকারী জার্মান পরিসংখ্যান কি বাস্তবতার সাথে মিলে যায়?
এবং শেষ পর্যন্ত: 1944 সালের অক্টোবরে, জার্মানিতে "সুপার-টোটাল" মোবিলাইজেশন ঘোষণা করা হয়েছিল, 16 থেকে 60 বছর বয়সী পুরুষদের নিয়োগ করা হয়েছিল। পূর্ব ফ্রন্টে সামান্য ক্ষয়ক্ষতির কারণে বিপুল সংখ্যক তরুণ জার্মানদের কী ঘটেছে? তবে জার্মান মিত্ররাও ছিল। জার্মানি এবং তার মিত্রদের সংহতি সংস্থান স্পষ্টতই এক বা দুই মিলিয়ন মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। 1939-1945 সালে মোট। বিভিন্ন উত্স অনুসারে, 18 থেকে 22 মিলিয়ন লোককে একা জার্মান সেনাবাহিনীতে খসড়া করা হয়েছিল। এ তো মিত্র ছাড়া! তাদের সাথে কি ঘটেছিল? সম্ভবত তারা 1941-1942 সালে সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছিল। আক্রমণ করে, এবং তারপরে সামান্য ক্ষয়ক্ষতির সাথে জার্মানিতে পশ্চাদপসরণ করে, যার পরে তারা আত্মসমর্পণ করে। অথবা হয়ত তাদের বেশিরভাগই পূর্ব ফ্রন্টে "নিষ্কাশিত" হয়েছিল।
পূর্ব ফ্রন্টে জার্মান এবং তাদের মিত্রদের প্রকৃত ক্ষতি কি?
 
3. রেড আর্মি কার সাথে যুদ্ধ করেছিল?
মহান দেশপ্রেমিক যুদ্ধ জুড়ে রেড আর্মি কাদের সাথে লড়াই করেছিল তা জানা দরকারী। আমি বন্দী অক্ষ সৈন্যদের (ইউরোপীয় দেশ) তথ্য সরবরাহ করব। শুধুমাত্র সরাসরি যুদ্ধকারী ইউনিটগুলিই ধরা পড়েনি, তবে পিছনের ইউনিটগুলি সরবরাহ ও মেরামতের কাজে নিয়োজিত ছিল। এই তথ্য থেকে একজন মোটামুটিভাবে বিচার করতে পারে জার্মানি এবং তার মিত্রদের মোট সৈন্য সংখ্যা।
জুন 22, 1941 থেকে 2 সেপ্টেম্বর, 1945 পর্যন্ত, নিম্নলিখিতগুলিকে বন্দী করা হয়েছিল (ইউরোপের অক্ষ দেশগুলির সৈন্যরা সাহসী ছিল):
জাতীয়তা/মোট
জার্মান - 2.389560 মিলিয়ন মানুষ
হাঙ্গেরিয়ান - 513.767 হাজার মানুষ
রোমানিয়ান - 187,370 হাজার মানুষ
অস্ট্রিয়ান - 156.682 হাজার মানুষ
চেক এবং স্লোভাক - 69.977 হাজার মানুষ
খুঁটি - 60,280 হাজার মানুষ
ইতালীয় - 48.957 হাজার মানুষ
ফরাসি - 23.136 হাজার মানুষ
যুগোস্লাভ (বেশিরভাগই ক্রোয়াট) - 21.822 হাজার মানুষ
মোল্দোভান - 14.129 হাজার মানুষ
ডাচ - 4.729 হাজার মানুষ
বেলজিয়ান - 2,010 হাজার মানুষ
লুক্সেমবার্গার - 652 জন
ডেনস - 457 জন
স্প্যানিশ - 452 জন
নরওয়েজিয়ান - 101 জন
সুইডিশ - 72 জন
1. হাঙ্গেরিয়ান যুদ্ধবন্দী 2. রোমানিয়ান যুদ্ধবন্দী
শত্রু সেনাবাহিনীর গঠন খুব বৈচিত্র্যময়, প্রায় সমস্ত ইউরোপীয় দেশ প্রতিনিধিত্ব করে। শুধু জার্মানরাই যুদ্ধ করেনি। তারা তাদের পূর্ব অভিযানে ইউরোপের অনেক দেশ ও জাতীয়তাকে আকৃষ্ট করেছিল।
এমন মতামত রয়েছে যে জার্মানি তার মিত্রদের যুদ্ধ করতে বাধ্য করেছিল (ফরাসি, বেলজিয়ান, ডাচ, ডেনস, পাশাপাশি স্প্যানিয়ার্ড, ক্রোয়াট, ইতালিয়ান, হাঙ্গেরিয়ান, ফিনস, রোমানিয়ান ইত্যাদি)। তদুপরি, এটি তাদের এতটাই বাধ্য করেছিল যে 1945 সালের মে মাসে এসএস সৈন্য থেকে ফরাসিরা বার্লিনে শেষ পর্যন্ত লড়াই করেছিল। কীভাবে তারা এটি করতে বাধ্য হয়েছিল, এমনকি এই পরিস্থিতিতেও?
এবং তবুও, জার্মানি মিত্রদের কতটা বাধ্য করেছিল এবং বিজয়ের পরে তারা নিজেরাই কতটা অংশ নিতে চেয়েছিল?
 
উপসংহার
সংক্ষেপে, আমরা বলতে পারি যে যুদ্ধের জন্য পদ্ধতিগত প্রস্তুতি ইউএসএসআর-এ হয়েছিল। তারা শত্রুর প্রথম স্ট্রাইক প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলি গভীরভাবে পরিকল্পনা করা হয়েছিল। জেলা, সেনাবাহিনী এবং বিভাগের জন্য কভার পরিকল্পনা তৈরি করা হয়েছিল। নির্দেশিকাটি ছিল সুনির্দিষ্টভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ।
1941 সালের বসন্ত থেকে, সৈন্যরা পশ্চিম সীমান্তে এসেছিল এবং দুর্গ তৈরি করা হয়েছিল। জুনের দশম দিনে, সৈন্যরা তাদের সেক্টরে মোতায়েন করতে শুরু করে (কভার প্ল্যান দ্বারা নির্দেশিত)। এটি ঘটেছিল যখন সৈন্যরা যুদ্ধের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে তাদের শীতকালীন কোয়ার্টার ত্যাগ করেছিল। সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়েছিল। নতুন পয়েন্টে সৈন্যদের প্রস্থান কৌশলগত অনুশীলনের অংশ হিসাবে হয়েছিল।
জেলা কমান্ডারদের প্রত্যক্ষ অংশগ্রহণে সৈন্য মোতায়েন করা হয়েছিল। জেলা কমান্ডারদের জেলার পরিস্থিতি এবং বর্তমান লক্ষ্য সম্পর্কে ধারণা থাকতে হবে। সবচেয়ে সংগঠিত স্থাপনা ছিল PribOVO-তে, KOVO-তে আরও খারাপ। ZapOVO-তে, গভীর বিভাজনের পুনঃনিয়োগ ব্যতীত এই প্রক্রিয়াটি আসলে সম্পাদিত হয়নি। স্পষ্টতই, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের ডিস্ট্রিক্ট সৈন্য মোতায়েনের উপর খুব কমই নিয়ন্ত্রণ ছিল। ফলস্বরূপ, সামরিক জেলাগুলি বিভিন্ন মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, যেমন যুদ্ধের প্রাদুর্ভাব দেখা গেছে।
এটা একটা জিনিস।
দ্বিতীয়। ওডভো ব্যতীত জেলার বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়নি (যুদ্ধে বিমান চালনার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল)। তদুপরি, বিমান বিভাগে নিরস্ত্রীকরণ, বিমান থেকে মেশিনগান এবং কামান অপসারণের একটি প্রক্রিয়া ছিল। এই সব আসলে যুদ্ধের প্রথম দিনগুলিতে বিমান বাহিনীর পরাজয়ের দিকে পরিচালিত করেছিল। এই ফ্যাক্টরটি শত্রুদের পরবর্তী সাফল্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। এটা কিভাবে হতে পারে? এটা যেভাবে হতে পারে? উদ্দেশ্যমূলক নাকি?
তৃতীয়। কিছু ইউনিটের নিরস্ত্রীকরণের অসংখ্য প্রমাণ: উদাহরণস্বরূপ, যুদ্ধের প্রাক্কালে ক্যাম্প শ্যুটিংয়ে অ্যান্টি-এয়ারক্রাফ্ট এবং ফিল্ড আর্টিলারি পাঠানো, যা শত্রু বিমান এবং ট্যাঙ্কের বিরুদ্ধে লড়াইকে উল্লেখযোগ্যভাবে জটিল করে তুলেছিল। যতটা সম্ভব এই সমস্যাটি বোঝা প্রয়োজন। কেন? হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করা এক জিনিস আর ব্যারাকে শত্রুর সঙ্গে যা কিছু এসেছে সব দিয়ে মোকাবিলা করা আরেক জিনিস। সেখানে কি ইচ্ছাকৃতভাবে নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতা ছিল? কেউ ব্রেস্টে প্রদর্শনী আয়োজনের অনুমোদন দিয়েছেন এবং জার্মান পাইলটদের পশ্চিম বেলারুশের শহরগুলি পরিদর্শন করার অনুমতি দিয়েছেন। এই ধরনের ক্রিয়াকলাপ কতটা রেড আর্মির যুদ্ধ পরিচালনার ক্ষমতাকে প্রভাবিত করেছিল? এবং সাধারণভাবে 1941 সালের গ্রীষ্মকালীন দুর্যোগে এই ফ্যাক্টরের ভূমিকা কী?
চতুর্থ। সেনাবাহিনী এবং কমান্ড স্টাফরা যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ছিল। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কোনো ধরনের প্রস্তুতিই পূর্ণাঙ্গ যুদ্ধের অভিজ্ঞতাকে প্রতিস্থাপন করতে পারে না, যার মধ্যে রয়েছে প্রকৃত পরিকল্পনা এবং অপারেশন সম্পাদন, বিভিন্ন ধরনের সৈন্যদের মধ্যে মিথস্ক্রিয়া ইত্যাদি। জার্মান সৈন্যদের এই অভিজ্ঞতা ছিল। খালখিন গোল এবং শীতকালীন যুদ্ধে সোভিয়েত পক্ষের সীমিত কর্মী ছিল - স্পষ্টতই একটি ব্যাপক, পূর্ণাঙ্গ যুদ্ধের অভিজ্ঞতার জন্য যথেষ্ট নয়। জার্মান জেনারেলদের নিজের সাক্ষ্য অনুসারে, যুদ্ধের প্রথম মাসগুলিতে সোভিয়েত সৈন্য এবং অফিসারদের মধ্যে এই ধরনের অভিজ্ঞতা উপস্থিত হয়েছিল। এবং তারা এটি সফলভাবে আয়ত্ত করেছে।
যুদ্ধের প্রথম মাসের ব্যর্থতা অনেক কারণে ছিল। আমি কিছু বাছাই করেছি. কী ঘটেছে তা সঠিকভাবে বোঝার জন্য, তাদের মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করা গুরুত্বপূর্ণ। প্রতিটির অর্থ নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, একদিকে আদেশ, নাশকতা, এবং সরাসরি নাশকতামূলক কর্ম সম্পাদনে ব্যর্থতা এবং অন্যদিকে কমান্ডারদের অযোগ্যতা এবং অনভিজ্ঞতাকে আলাদা করা। সবকিছু একসাথে গলদ করবেন না।
এবং যাইহোক, কীভাবে রেড আর্মির জেনারেল স্টাফ ভবিষ্যতের যুদ্ধের কথা কল্পনা করেছিলেন? জি. ঝুকভের মতে, জেনারেল স্টাফ এত বড় এবং কেন্দ্রীভূত হরতাল আশা করেনি। আমরা কি এই পরাজয়ের কারণ হিসাবে লিখব?
যুদ্ধ-পূর্ব নির্দেশাবলীতে প্রায়ই "উস্কানি না দেওয়া" অন্তর্ভুক্ত ছিল। সোভিয়েত রাজনৈতিক নেতৃত্ব জার্মানিকে উত্তেজিত না করতে চেয়েছিল, যুদ্ধের কারণ না দিতে চেয়েছিল। এই ধরনের ইচ্ছা আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা দেখায়, যা একটি পৃথক ব্যাপক বিশ্লেষণের দাবি রাখে।
যুদ্ধ ঘনিয়ে আসছিল। তদুপরি, সবাই এটি সম্পর্কে সতর্ক করেছিল: ব্রিটিশ, গোয়েন্দা, সোভিয়েত সামরিক সংযুক্তি, অসংখ্য জার্মান দলত্যাগী (20 জনেরও বেশি দশটি প্রাক-যুদ্ধের দিনে পরিচিত), তারা বিশ্বাস করে যে এমনকি ইউএসএসআর এফ শুলেনবুর্গের জার্মান রাষ্ট্রদূত, তৃতীয় পক্ষের মাধ্যমে , আক্রমণ সম্পর্কে সোভিয়েত রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে দিয়েছিলেন (যদিও আমি এমন প্রামাণ্য প্রমাণ পাইনি)।
1. এফ. শুলেনবার্গ, ইউএসএসআর-এ জার্মান রাষ্ট্রদূত 2. ডব্লিউ চার্চিল, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী 3. এ. মিকোয়ান পিপলস কমিসার অফ ফরেন ট্রেড অফ ইউএসএসআর
W. চার্চিল যেমন লিখেছেন, আই. স্ট্যালিন আসন্ন আক্রমণ সম্পর্কে জানতেন। স্টালিন চার্চিলকে বলেছিলেন, যিনি 1942 সালের আগস্টে ইউএসএসআর পরিদর্শন করছিলেন:
আমার কোন সতর্কতা প্রয়োজন ছিল না. আমি জানতাম যে যুদ্ধ শুরু হবে, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি আরও ছয় মাস বা তারও বেশি সময় জিততে পারব। 84
এটি V. Molotov দ্বারা নিশ্চিত করা হয়। যুদ্ধ বিলম্বিত করার ইচ্ছা ছিল। কিন্তু যখন এটি অনিবার্য হয়ে উঠল (জার্মানি সোভিয়েত পদক্ষেপের প্রতি কূটনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে এবং সীমান্তে সৈন্য কেন্দ্রীভূত করতে শুরু করে), তখন পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সৈন্য ও নৌবহরকে সতর্ক করা হয়েছিল (18-19 জুন)। তদুপরি, এটি আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বের দিকে নজর রেখে করা হয়েছিল, যা মাটিতে নির্দিষ্ট কর্মে প্রতিফলিত হয়েছিল।
এখন আমি সেই ইভেন্টগুলিতে অংশগ্রহণকারীদের বেশ কয়েকটি মতামত উদ্ধৃত করতে চাই। আনাস্তাস মিকোয়ান একজন খুব উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, একজন রাজনৈতিক দীর্ঘজীবী, যিনি একই সময়ে ছায়ায় থাকতে পেরেছিলেন:
শনিবার, 21 জুন, 1941, সন্ধ্যায়, আমরা, পলিটব্যুরোর সদস্যরা, স্ট্যালিনের অ্যাপার্টমেন্টে ছিলাম। আমরা মত বিনিময় করেছি। পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ।
স্ট্যালিন তখনও ভেবেছিলেন হিটলার যুদ্ধ শুরু করবেন না। তারপরে টিমোশেঙ্কো, ঝুকভ এবং ভাতুটিন (সেখানে) পৌঁছেছিলেন। তারা জানিয়েছে যে তারা এইমাত্র একজন দলত্যাগীর কাছ থেকে তথ্য পেয়েছে যে 22 জুন ভোর 4 টায় জার্মান সৈন্যরা আমাদের সীমান্ত অতিক্রম করবে।
স্ট্যালিন এবারও তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন: দলত্যাগকারীকে কি উদ্দেশ্যমূলকভাবে আমাদের উস্কে দেওয়ার জন্য স্থানান্তর করা হয়নি?
যেহেতু আমরা সকলেই অত্যন্ত শঙ্কিত ছিলাম এবং জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলাম, তাই স্তালিন সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিতে "কেবল ক্ষেত্রে" সম্মত হন...
1941 সালের 22শে জুন ভোর তিনটার দিকে আমরা আলাদা হয়ে যাই, এবং এক ঘন্টা পরে তারা আমাকে জাগিয়ে তোলে: যুদ্ধ!
অবিলম্বে, পলিটব্যুরোর সদস্যরা স্ট্যালিনের সাথে জড়ো হন এবং তথ্য পড়েন যে সেভাস্তোপল এবং অন্যান্য শহরগুলিতে বোমা হামলা হয়েছে।
...স্ট্যালিন এমন হতাশায় ভুগছিলেন... 85
এটি একভাবে যুদ্ধের শুরুর একটি প্রামাণিক মূল্যায়ন। এবং নির্দেশনা পাঠানো হয়েছিল সৈন্যদের ক্ষেত্রে। আপনি কি মনে করেন যে সোভিয়েত সরকার আন্তর্জাতিক রাজনীতিতে গুরুতর সিদ্ধান্ত নিয়েছে? অথবা প্রয়োজনে সুনির্দিষ্ট ব্যবস্থা সহ বেশ কয়েকটি বিষয়ে আপনার একটি স্পষ্ট এবং বোধগম্য অবস্থান ছিল (বিজ্ঞাপন করা হয়নি, তবে নিজের জন্য)?
তার স্মৃতিকথায়, জি. ঝুকভ লিখেছেন যে কীভাবে তিনি এবং এস. টিমোশেঙ্কো 21 জুন সন্ধ্যায় সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসার জন্য আই. স্ট্যালিনের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন এবং তিনি এই জাতীয় ধারণাটিকে "অকালের" বলে মনে করেছিলেন। ঝুকভ লিখেছেন:
“আমাদের অবিলম্বে সীমান্ত জেলাগুলিতে সমস্ত সৈন্যকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসার জন্য সৈন্যদের নির্দেশ দিতে হবে,” বলেছেন পিপলস কমিসার।
এরপর খসড়া নির্দেশনা পাঠ করা হয়। আই. স্ট্যালিন, জি. ঝুকভের মতে, উল্লেখ করেছেন:
এখনই এ ধরনের নির্দেশনা দেওয়া অকাল;
যাইহোক, কয়েক অনুচ্ছেদ পরে, মার্শাল সৈন্যদের কাছে পাঠানো একটি নির্দেশের উদ্ধৃতি দেন, যা সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির কথা উল্লেখ করে। স্ট্যালিন কি একই সাথে নিষেধ এবং অনুমোদন করেন? বোঝা যায় না! এবং কীভাবে 18 জুন থেকে প্রিবোভো সৈন্যদের যুদ্ধ প্রস্তুতিতে আনার ব্যাখ্যা করবেন?
ভি. মোলোটভ উল্লেখ করেছেন যে জি ঝুকভ সর্বদা যুদ্ধের প্রাক্কালে ঘটনাগুলি সঠিকভাবে বর্ণনা করেন না:
Zhukov তার বইয়ে অনেক বিতর্কিত বিধান আছে. এবং কাফের আছে। তিনি বলেছেন, যুদ্ধ শুরুর আগে তিনি স্ট্যালিনকে রিপোর্ট করেছিলেন, আমিও উপস্থিত ছিলাম যে জার্মানরা যুদ্ধের বিপদ তৈরি করে কৌশল চালাচ্ছে, এবং যেন আমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছি: "কি, আপনি কি মনে করেন? আমাদের কি জার্মানদের সাথে যুদ্ধ করতে হবে? এমন নির্লজ্জ কাজ। শেষ বোকা, তাই কথা বলতে। সবাই বোঝে, কিন্তু আমি কিছুই বুঝি না। তিনি লিখেছেন যে স্ট্যালিন আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি যুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম হবেন। কিন্তু আপনি যদি সবকিছুর জন্য একা স্ট্যালিনকে দায়ী করেন, তবে তিনি একাই সমাজতন্ত্র গড়ে তুলেছেন, একাই যুদ্ধ জিতেছেন। এবং লেনিন একমাত্র দায়িত্বে ছিলেন না, এবং স্ট্যালিন পলিটব্যুরোতে একমাত্র ছিলেন না। সবাই দায়ী। তারা যা জানত না তা সত্য নয়। সর্বোপরি, কিরপোনোস এবং কুজনেটসভ সৈন্যদের প্রস্তুতির মধ্যে নিয়ে এসেছিলেন, কিন্তু পাভলভ তা করেননি।
এখানে প্রত্যেকেই নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে চায়। যাইহোক, কুজনেটসভ, একজন নাবিক এবং সামুদ্রিক বিষয়ক মন্ত্রী, 21 জুন সন্ধ্যা থেকে 22 জুন পর্যন্ত বিমান হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছিলেন। ঝুকভ এটা করেনি... 87
আমরা জানতাম যে যুদ্ধ ঠিক কোণে, আমরা জার্মানির চেয়ে দুর্বল, যে আমাদের পিছু হটতে হবে।
পুরো প্রশ্নটি ছিল কোথায় আমাদের পিছু হটতে হবে - স্মোলেনস্ক বা মস্কোতে, আমরা যুদ্ধের আগে এটি নিয়ে আলোচনা করেছি। ৮৮
একই ইভেন্টে অংশগ্রহণকারীরা এটিকে "ভিন্নভাবে" দেখেন। (যাইহোক, তাদের কেউই বলে না যে ইউএসএসআর জার্মানি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল।) আপনার কেবল এই জাতীয় মূল্যায়নগুলিতে ফোকাস করা উচিত নয় (এগুলি বেশ বিষয়ভিত্তিক)। তাদের লেখকরা তাদের নিজস্ব লক্ষ্য অনুসরণ করে। কী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বাস্তবায়িত হয়েছিল তা বিস্তৃতভাবে অধ্যয়ন করা প্রয়োজন। 1940-1941 সালে কি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল তা দেখুন। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্স এবং জেনারেল স্টাফের নির্দেশ অনুসারে, মস্কো থেকে জেলাগুলিতে কী নির্দেশ পাঠানো হয়েছিল এবং জেলাগুলিতে কী আদেশ দেওয়া হয়েছিল - এই নির্দেশগুলির অনুসরণে।
আসুন প্রথমে সমস্ত পরিচিত নির্দেশাবলী এবং আদেশগুলিকে কালানুক্রমিক ক্রমে তালিকাভুক্ত করি৷ এইভাবে আমরা প্রবণতা (অভ্যন্তরীণ অর্থ এবং সিদ্ধান্তের ক্রম) দেখতে এবং বুঝতে পারব। এটা কেন গুরুত্বপূর্ণ? একজন ব্যক্তি যিনি কি ঘটছে তার প্রবণতা বোঝেন প্রসঙ্গ থেকে নেওয়া পৃথক তথ্য দ্বারা বিভ্রান্ত হতে পারে না। সমস্ত বাস্তব তথ্যের ক্রম এবং কালানুক্রমের উপর ভিত্তি করে, আমি "ইতিহাসের ঘটনা" প্রকল্পটি বাস্তবায়ন করতে চাই।
এখনও অনেক অনিশ্চয়তা এবং প্রশ্ন আছে। আন্ডারস্টেটমেন্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই সত্য দ্বারা পরিচালিত হয় যে মহান দেশপ্রেমিক যুদ্ধের সাথে সম্পর্কিত সমস্ত নথিগুলিকে প্রকাশ করা হয়নি। 2005 সালের হিসাবে, TsAMO RF (রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রকের কেন্দ্রীয় আর্কাইভ) এর কাছে মহান দেশপ্রেমিক যুদ্ধের 10 মিলিয়ন ফাইল গোপন স্টোরেজে ছিল, যখন 2 মিলিয়ন পাবলিক ডোমেনে ছিল। জেনারেল স্টাফ থেকে সৈন্যদের টেলিগ্রাম সহ উল্লেখযোগ্য সংখ্যক জেনারেল স্টাফ নথি প্রকাশ করা হয়নি (কে জানে, সম্ভবত তাদের মধ্যে 18 জুন তারিখের জেনারেল স্টাফের কাছ থেকে একটি টেলিগ্রাম রয়েছে)। আমি নিশ্চিত যে এই নথিগুলির ডিক্লাসিফিকেশন অনেক বিতর্কিত বিষয়গুলিকে সরিয়ে দেবে।
আমি সবাইকে একসাথে এই সমস্যাগুলি মোকাবেলা করার জন্য আমন্ত্রণ জানাই!
_________
প্রিয় পাঠক, বই সম্পর্কে আপনার পর্যালোচনা এবং মন্তব্য পাঠান.
আপনার সাহায্যে আমরা করব:
- ভুল শুধরে নিন,
- আরও গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য সরবরাহ করুন,
- ইভেন্টের বর্ণনা আরও সম্পূর্ণ এবং নির্ভুল করুন।
 
প্রিয় পাঠক!
আমি আপনাকে মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি নির্ভরযোগ্য ইতিহাস সংকলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি!
কেন এই প্রয়োজন?
কারণ আমাদের দেশের ইতিহাস নতুন করে লেখা গ্রহনযোগ্য নয়!
কেন তারা মহান দেশপ্রেমিক যুদ্ধের ইতিহাস পুনর্লিখন করছে?
ইউএসএসআর একটি পরাশক্তি হিসাবে অত্যুক্তি ছাড়াই মহান দেশপ্রেমিক যুদ্ধ থেকে আবির্ভূত হয়েছিল। এই যুদ্ধটি একসময়ের সোভিয়েত এবং এখন রাশিয়ান ব্যক্তির বিশ্বদর্শনের অন্যতম সহায়ক প্লেট।
যখন তর্ক শেষ হয়, গল্পটি এরকম কিছু যায়
"পশ্চিমা অংশীদাররা" আমাদের বিশ্বদর্শনের মূল প্লেট পরিবর্তন করতে চায়। তারা ধারণা, প্রকল্প, অর্জন এবং বিজয় নির্বাচন করার চেষ্টা করে।
কৃতিত্বের একটি পর্যালোচনা এবং এটি কী নিয়ে গঠিত। অনেক ঘটনা ও তথ্য লুকিয়ে আছে। নির্দিষ্ট মানুষের বৈশিষ্ট্য অদৃশ্য হয়ে যায়। সর্বোপরি, কেবল নামগুলি অবশিষ্ট রয়েছে।
বিপুল সংখ্যক পৌরাণিক কাহিনী তৈরি করা হয়, যার পিছনে কেবল কোর্সই নয়, উন্মোচিত ঘটনার প্রকৃত অর্থও দৃশ্যমান হয় না।
আপনি কি চান আপনার সন্তানরা জানুক কি, কার বিরুদ্ধে এবং কিভাবে তাদের প্রপিতামহ যুদ্ধ করেছেন?
আমি কি অফার করব?
আমি একটি ঐতিহাসিক প্রকল্প তৈরি করার প্রস্তাব করছি যা তথ্য ও নথির ভিত্তিতে মহান দেশপ্রেমিক যুদ্ধের নির্ভরযোগ্য ইতিহাস দেখাবে।
গ্রেট দেশপ্রেমিক যুদ্ধের একটি বিশদ ঐতিহাসিক মানচিত্র সহ একটি ওয়েবসাইট কল্পনা করুন যেখানে লোড করা ডেটা রয়েছে:
মানচিত্র ছাড়া ঐতিহাসিক ঘটনা বোঝা কঠিন।
- অর্থনীতি,
- রাজনীতি,
- বাণিজ্য প্রবাহ,
- প্রযুক্তি,
- অস্ত্রধারী বাহিনী,
- ইত্যাদি
মানচিত্রটি আপনার ক্লিকগুলিতে প্রতিক্রিয়া জানাবে, নির্বাচিত প্যারামিটারগুলি ব্যাখ্যা করবে এবং প্রদর্শন করবে (সময়, সামনের অংশ, সরঞ্জামের ধরন, অর্থনৈতিক খাত, ইত্যাদি) এই ধরনের একটি ইন্টারেক্টিভ মানচিত্র ধারাবাহিকভাবে এবং বিস্তারিতভাবে প্রকৃত ঐতিহাসিক উপাদান দেখাবে এবং বলবে।
একটি পৃথক বিভাগে আপনি চুক্তি, নির্দেশাবলী, আদেশ, সারাংশ এবং প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে নিজেকে পরিচিত করতে সক্ষম হবেন। এটি নিজে পড়ুন এবং আপনার নিজের সিদ্ধান্তে আঁকুন!
প্রজেক্টটি দেখাবে যে এটি বাস্তবে কেমন ছিল, বর্তমান ধারণার সাথে মানানসই তথ্যগুলিকে সামঞ্জস্য না করে (একটি বিয়োগ চিহ্ন এবং একটি প্লাস চিহ্ন উভয়ই)।
কি করা হলো
প্রকল্পের প্রামাণ্য ভিত্তি আংশিক সংগ্রহ করা হয়েছে। কারিগরি বাস্তবায়নের মাধ্যমে চিন্তা করা হয়, সাইটটি কেমন হবে, উপাদান কীভাবে সাজানো যায় ইত্যাদি।
আমি আমার দুটি বইয়ে সংগৃহীত কিছু নথি উপস্থাপন করেছি। তারা সুপরিচিত এবং স্বল্প-পরিচিত ঘটনাগুলি দেখায়, যার প্রধান বর্ণনাকারী নিজেই নথি।
আমি তাদের সম্পর্কে আপনার মতামত শুনতে খুব খুশি হবে.
আপনি কি প্রকল্পটি পছন্দ করেছেন? আপনি কি অংশগ্রহণ করতে চান?
আমি সমমনা মানুষ খুঁজছি! প্রত্যেকের অংশগ্রহণ প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ।
1. প্রকল্প সম্পর্কে আমাদের বলুন. আপনি একজন ব্লগার, আপনার সোশ্যাল নেটওয়ার্কে পেজ আছে বা অনেক বন্ধু এবং পরিচিতজন আছে।
- প্রকল্পের প্রতিবেদন করুন,
- নিবন্ধগুলি পুনরায় পোস্ট করুন,
- বই এবং প্রকল্পের ওয়েবসাইটে একটি লিঙ্ক দিন।
আরো মানুষ এটা সম্পর্কে জানতে দিন!
2. ইমপ্লিমেন্টেশন আপনি একজন ডিজাইনার, প্রোগ্রামার, কপিরাইটার, সংগঠক... অথবা আপনার কাছে শুধুমাত্র দরকারী টিপস আছে আমার মেইল:
3. আর্থিক সহায়তা। এমনকি 14 রুবেল প্রকল্পের জন্য উল্লেখযোগ্য। প্রকল্পটি বাস্তবায়নের নতুন পর্যায়ে প্রবেশ করছে!
আপনি একটি সুবিধাজনক সময়ে যে কোনো পরিমাণ পাঠাতে পারেন. প্রকল্প ওয়েবসাইটে আরো বিস্তারিত -
অংশগ্রহণের ফর্ম নির্বিশেষে, আপনি প্রকল্প বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ইমেইল:
প্রকল্প ওয়েবসাইট:
বই এবং ইতিহাস ঘটনা প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ! আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ।
 
"ইতিহাসের ঘটনা" প্রকল্পের অংশগ্রহণকারীরা
যারা "ইতিহাসের ঘটনা" প্রকল্পকে সমর্থন করেছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এটি একটি জীবন্ত প্রকল্প। এবং সবাই যে কোন আকারে এতে অংশ নিতে পারে।
নীচে আমি কিছু প্রকল্পের অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিতে চাই। তাদের ইনপুট প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা এই বইয়ের অংশ হয়ে ওঠে! আপনি তাদের মধ্যে হতে চান? এটি কীভাবে করবেন তা পড়ুন ()।
খাকাসিয়া প্রজাতন্ত্র
রুসলান ওজেরভ
সেভেলি পপভ
দিমিত্রি পানচেনকো
নোভোসিবিরস্ক অঞ্চল
দিমিত্রি এরোখিন
কনস্ট্যান্টিন তানভ
ওলগা গামোভা
ইলিয়া কামভ
রোস্তভ অঞ্চল
ভ্যালেরি অ্যালার্টসেভ
ভেরোনিকা প্যানিকোভা
ক্রাসনোয়ারস্ক অঞ্চল
দিমিত্রি প্যান
আর্থার ভ্যাটিনভ
ভাদিম গুজিভ
আনাস্তাসিয়া সাভিটস্কায়া
মস্কো
আনাতোলি ভেনিকভ
ইলিয়া পাশকভ
ভ্যালেরি আর্টেমভ
 
ডকুমেন্টেশন
1. সোভিয়েত ইউনিয়ন নং 103202/s এর সশস্ত্র বাহিনী মোতায়েনের মূল বিষয়ে। 18 সেপ্টেম্বর, 1940
2. জার্মানি এবং তার মিত্রদের সাথে যুদ্ধের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েন করার পরিকল্পনার বিষয়ে রেড আর্মির জেনারেল স্টাফের বিবেচনা। [15 মে, 1941 এর আগে নয়]
3. ZapOVO সৈন্য নং 503859/ss/ov কমান্ডারকে নির্দেশ। [মে 20, 1941 এর পরে নয়]
4. PribOVO ট্রুপস নং 503920/ss/ov-এর কমান্ডারকে নির্দেশ। [মে 30, 1941 এর পরে নয়]
5. KOVO ট্রুপস নং 503862/ss/s কমান্ডারের কাছে নির্দেশনা। [মে 20, 1941 এর পরে নয়]
6. 3য় সেনা নং 002140/ss/ov-এর কমান্ডারের কাছে ZapOVO-এর মিলিটারি কাউন্সিলের নির্দেশ। 14 মে, 1941
7. নভেম্বর 1940 থেকে 10 জুন, 1941 নং 1996/6 পর্যন্ত ইউএসএসআর সীমান্ত লঙ্ঘনের বিষয়ে। জুন 12, 1941
8. সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য একটি তারিখ নির্ধারণের উপর। জুন 10, 1941
9. শাকিয়াই সীমান্ত বিচ্ছিন্নতার কমান্ডিং স্টাফদের পরিবারগুলিকে সরিয়ে নেওয়ার অনুমতির জন্য অভ্যন্তরীণ বিষয়ক ডেপুটি পিপলস কমিসারের কাছ থেকে মেমো৷ 20 জুন, 1941
10. সীমান্ত নিরাপত্তা জোরদার করার নির্দেশ, না. 20 জুন, 1941
11. সামরিক কাউন্সিলের নির্দেশিকা KOVO নং A1-00211। 11 জুন, 1941
12. KOVO নং 504205 এর সামরিক কাউন্সিলের নির্দেশ। 13 জুন, 1941
13. ইউএসএসআর L/g 0042 এর প্রতিরক্ষা কমিশনারের আদেশ। 19 জুন, 1941
14. ফ্রন্টের সংগঠন এবং কমান্ড স্টাফ নিয়োগ। 21শে জুন, 1941
15. 12 তম মেকানাইজড কর্পস নং 0033 কে অর্ডার করুন। 18 জুন, 1941
16. 3য়, 4র্থ এবং 10 তম সেনাবাহিনীর কমান্ডারদের কাছে ZAPOVO-এর নির্দেশনা। নির্দেশিকা নং 1। জুন 22, 1941
17. LVO, PribOVO, ZAPOVO, KOVO, OdVO-এর সামরিক কাউন্সিলের জন্য নির্দেশিকা নং 2। জুন 22, 1941
18. 7 জুলাই, 1941 তারিখে গ্রেফতারকৃত ডি.জি. পাভলভের জিজ্ঞাসাবাদের প্রোটোকল থেকে।
19. বাল্টিক বিশেষ সামরিক জেলার সদর দপ্তরের নির্দেশিকা। 18 জুন, 1941
20. বাল্টিক বিশেষ সামরিক জেলার সদর দফতরের আদেশ থেকে নির্যাস। 19 জুন, 1941
21. ZapOVO এয়ার ডিভিশনে টেলিগ্রাম নং 217। 21শে জুন, 1941
22. রেড ব্যানার বাল্টিক ফ্লিটের কমান্ডার থেকে লেনিনগ্রাদ এবং বাল্টিক বিশেষ সামরিক জেলার কমান্ডার, সীমান্ত সেনা প্রধানের কাছে রিপোর্ট। 20 জুন, 1941
23. V. M. Molotov এবং রাষ্ট্রদূত ভি. Schulenburg এর মধ্যে কথোপকথন। 21শে জুন, 1941
24. ZapOVO সৈন্যদের কমান্ডারের নির্দেশ। 13 জুন, 1941
25. ফ্রন্ট নং 3 এর সামরিক কাউন্সিলের জন্য নির্দেশিকা। জুন 22, 1941
26. রেড আর্মির কমান্ডারদের কাছে "জেনারেল পোকরভস্কি কমিশন" প্রেরিত প্রশ্ন
27. 22 জুলাই, 1941 তারিখের ইউএসএসআর সুপ্রিম কোর্টের সামরিক কলেজিয়ামের বন্ধ আদালতের অধিবেশনের প্রোটোকল।
28. চিফ অফ দ্য জেনারেল স্টাফ থেকে আই.ভি. স্ট্যালিন এবং ভিএম মোলোটভ নং 103313/ss/ov. [৫ অক্টোবর, ১৯৪০ এর আগে নয়]
29. 8 তম, 11 তম এবং 27 তম সেনাবাহিনীর কমান্ডারদের বাল্টিক বিশেষ সামরিক জেলার সদর দফতরের আদেশ। 21শে জুন, 1941
30. 6 তম সেনাবাহিনীর কমান্ডার থেকে 4 র্থ মেকানাইজড কর্পস, 8 তম ট্যাঙ্ক ডিভিশন এবং 81 তম মোটরাইজড রাইফেল ডিভিশনের কমান্ডারদের আদেশ। 20 জুন, 1941
31. KOVO নং A1-00209 এর সামরিক কাউন্সিলের নোট। [12 এপ্রিল, 1941 এর পরে নয়]
1. সোভিয়েত ইউনিয়ন নং 103202/s এর সশস্ত্র বাহিনী মোতায়েনের মূল বিষয়ে।
18 সেপ্টেম্বর, 1940
বিশেষভাবে গুরুত্বপূর্ণ
গোপনতম
শুধুমাত্র ব্যক্তিগতভাবে
এক কপিতে লেখা
আমি 1940 এবং 1941 সালের জন্য পশ্চিম এবং পূর্বে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়নের ভিত্তিতে আপনার বিবেচনা বিবেচনার জন্য রিপোর্ট করছি
I. আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ
ইউরোপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের পশ্চিম সীমান্তে সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা তৈরি করে।
এই সশস্ত্র সংঘাত শুধুমাত্র আমাদের পশ্চিম সীমান্তে সীমাবদ্ধ থাকতে পারে, তবে আমাদের সুদূর পূর্ব সীমান্তে জাপান থেকে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
আমাদের পশ্চিম সীমান্তে, সবচেয়ে সম্ভাব্য শত্রু জার্মানি হবে ইতালির জন্য, যুদ্ধে এর অংশগ্রহণ সম্ভব, বা বরং বলকানে এর উপস্থিতি আমাদের জন্য একটি পরোক্ষ হুমকি তৈরি করবে।
ইউএসএসআর এবং জার্মানির মধ্যে একটি সশস্ত্র সংঘাত প্রতিশোধের উদ্দেশ্যে হাঙ্গেরি এবং সেইসাথে ফিনল্যান্ড এবং রোমানিয়ার সাথে আমাদের সাথে একটি সামরিক সংঘর্ষে জড়িত হতে পারে।
ইরান এবং আফগানিস্তানের পক্ষে সম্ভাব্য সশস্ত্র নিরপেক্ষতার সাথে, জার্মানদের দ্বারা অনুপ্রাণিত তুরস্কের দ্বারা ইউএসএসআর-এর বিরুদ্ধে একটি প্রকাশ্য আক্রমণ সম্ভব।
সুতরাং, সোভিয়েত ইউনিয়নকে দুটি ফ্রন্টে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে: পশ্চিমে জার্মানির বিরুদ্ধে, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়া এবং ফিনল্যান্ড দ্বারা সমর্থিত, এবং পূর্বে - জাপানের বিরুদ্ধে একটি প্রকাশ্য শত্রু হিসাবে, বা শত্রুর অবস্থান দখল করে। সশস্ত্র নিরপেক্ষতা, যা সর্বদা প্রকাশ্য সংঘর্ষে যেতে পারে।
২. সম্ভাব্য বিরোধীদের সশস্ত্র বাহিনী
প্রধান সবচেয়ে শক্তিশালী শত্রু জার্মানি।
বর্তমানে, জার্মানি 205 - 226 পদাতিক ডিভিশন (8 মোটর চালিত পর্যন্ত) এবং 15 - 17টি ট্যাঙ্ক ডিভিশন এবং মোট - 243 ডিভিশন পর্যন্ত, 20,000 ক্ষেত্র মোতায়েন করেছে। সমস্ত ক্যালিবারের বন্দুক, 10,000 ট্যাঙ্ক এবং 14,200 থেকে 15,000 বিমান, যার মধ্যে 4,500 - 5,000 বোমারু বিমান, 3,500 - 4,000 যোদ্ধা, 400 - 600 রিকনাইস্যান্স বিমান, 3,2300 ট্রান্সপোর্ট এবং 3,2300 এয়ারক্রাফ্ট রয়েছে।
নির্দেশিত সংখ্যক ডিভিশনের মধ্যে, 85টি পদাতিক এবং 9টি পর্যন্ত ট্যাঙ্ক ডিভিশন পূর্ব এবং দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত।
পশ্চিম ইউরোপের বর্তমান সামরিক পরিস্থিতি জার্মানদের তাদের বেশিরভাগ বাহিনীকে আমাদের পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে স্থানান্তর করার অনুমতি দেয়। সীমানা
ইংল্যান্ডের সাথে যুদ্ধ এখনও অসমাপ্ত থাকায়, এটি সম্ভবত অনুমান করা যেতে পারে যে জার্মানি দ্বারা অধিকৃত দেশ ও অঞ্চলে 50টি ডিভিশন এবং দেশের গভীরতায় 20টি বিভাগ পর্যন্ত অবশিষ্ট থাকবে।
এইভাবে, উপরের 243টি ডিভিশন থেকে, 173টি ডিভিশন পর্যন্ত - যার মধ্যে 140টি পদাতিক, 15-17টি ট্যাঙ্ক, 8টি মোটর চালিত, 5টি হালকা এবং 3টি বায়ুবাহী এবং 1200টি পর্যন্ত বিমান আমাদের সীমান্তের বিরুদ্ধে পরিচালিত হবে।
ফিনল্যান্ড সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 15-18 পদাতিক ডিভিশন মাঠে নামতে সক্ষম হবে।
রোমানিয়া - বর্তমানে 45টি পদাতিক ডিভিশন এবং প্রায় 1,100টি বিমান রয়েছে, যার মধ্যে অন্তত 30টি পদাতিক ডিভিশন, 3টি অশ্বারোহী ডিভিশন এবং প্রায় 1,100টি বিমান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আশা করা যায়। হাঙ্গেরি - ইউএসএসআর-এর বিরুদ্ধে 15টি পদাতিক ডিভিশন, 2টি ট্যাঙ্ক ডিভিশন এবং 2টি অশ্বারোহী ব্রিগেড পর্যন্ত মাঠে নামতে সক্ষম হবে।
সামগ্রিকভাবে, পশ্চিমে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে উল্লিখিত সম্ভাব্য বিরোধীদের বিবেচনায় রেখে, নিম্নলিখিতগুলি মোতায়েন করা যেতে পারে:
জার্মানি - 173 পদাতিক। div.; 10,000 ট্যাংক; 13,000 বিমান
ফিনল্যান্ড - 15 পদাতিক। div.; 0 ট্যাংক; 400 বিমান
রোমানিয়া - 30 পদাতিক। div.; 250 ট্যাংক; 1100 বিমান
হাঙ্গেরি - 15 পদাতিক। div.; 300 ট্যাংক; 600 বিমান
মোট - 233 পদাতিক। div.; 10550 ট্যাংক; 15,100টি বিমান।
দ্রষ্টব্য: উপরে উল্লিখিত হিসাবে - ইতালি এবং Türkiye সরাসরি প্রতিপক্ষ হিসাবে বিবেচিত হয় না এবং টেবিলে অন্তর্ভুক্ত করা হয় না।
পূর্বে, জাপান, যা বর্তমানে চীনের সাথে যুদ্ধ করছে, তার সেনাবাহিনীতে 49 পদাতিক রয়েছে। বিভাগ, প্রায় 56,000 ক্ষেত্র। বন্দুক, 1,570টি ট্যাঙ্ক এবং ট্যাঙ্কেট এবং 3,420টি স্থল ও সমুদ্র বিমান।
আগামী বছরগুলোতে যুদ্ধের ঘটনা ঘটলে জাপান তার সেনাবাহিনীর সংখ্যা বাড়িয়ে ৬৩ পদাতিক করতে পারবে। বিভাগ
ইউএসএসআর-এর বিরুদ্ধে পদক্ষেপের জন্য, জাপানি কমান্ড 50 পদাতিক পর্যন্ত ফিল্ড করতে পারে। ডিভিশন, যার মধ্যে 30 পদাতিক। বিভাগ, 1,200টি ট্যাঙ্ক এবং ট্যাঙ্কেট, 850টি ভারী বন্দুক এবং 3,000টি বিমান (1,500টি স্থল এবং 1,500টি সমুদ্র) 25-30 দিনের মধ্যে ইউএসএসআর-এর সীমানায় কেন্দ্রীভূত হতে পারে।
মানচুকুও সেনাবাহিনীকে গৌণ গুরুত্ব হিসাবে বিবেচনা করা হয় না।
সুতরাং, দুটি ফ্রন্টে যুদ্ধে, ইউএসএসআরকে অবশ্যই তার সীমানায় মনোনিবেশ করার সম্ভাবনা বিবেচনা করতে হবে - প্রায় 280 - 290 পদাতিক ডিভিশন, 11,750 ট্যাঙ্ক, 30,000 মাঝারি এবং ভারী ক্যালিবার ফিল্ড বন্দুক, 18,000 বিমান।
III. বিরোধীদের সম্ভাব্য কর্মক্ষম পরিকল্পনা
পশ্চিম এবং পূর্ব উভয় ক্ষেত্রেই সম্ভাব্য বিরোধীদের অপারেশনাল পরিকল্পনার ডকুমেন্টারি ডেটা জেনারেল স্টাফ K.A. এটা নেই
সম্ভাব্য প্রতিপক্ষের সবচেয়ে সম্ভবত অনুমানমূলক কৌশলগত স্থাপনা হতে পারে:
পশ্চিমে:
জার্মানি সম্ভবত নদীর মুখের উত্তরে তার প্রধান বাহিনী মোতায়েন করবে। সান পূর্ব প্রুশিয়া থেকে লিথুয়ানিয়ান এসএসআর হয়ে রিগা, কোভনো এবং আরও ডিভিনস্ক - পোলটস্ক, বা কোভনো - ভিলনো এবং আরও মিনস্কের দিকের দিকনির্দেশে মূল আঘাতটি সরবরাহ এবং বিকাশের জন্য।
একই সময়ে, বারানোভিচি, মিনস্কের দিকে তাদের পরবর্তী বিকাশের সাথে লোমজা এবং ব্রেস্ট থেকে সহায়ক কেন্দ্রীভূত আক্রমণ আশা করা প্রয়োজন।
রিগায় অপারেশনের বিকাশ একত্রিত করা হবে: 1) লিবাউ অঞ্চলের বাল্টিক সাগর উপকূলে অবতরণ সহ নিম্ন নেমানে আমাদের সেনাবাহিনীর ফ্ল্যাঙ্ক এবং পিছনে অপারেশন করার লক্ষ্যে এবং 2) ক্যাপচার সহ লেনিনগ্রাদ আক্রমণের লক্ষ্যে মুনসুন্ড দ্বীপপুঞ্জ এবং এস্তোনিয়ান এসএসআর অঞ্চলে অবতরণ।
এটাও খুব সম্ভব যে, পূর্ব প্রুশিয়া থেকে জার্মানদের মূল আক্রমণের সাথে সাথে, তারা খোলমের সামনে থেকে আক্রমণ করবে, গ্রুবেশভ, তোমাশেভ, ইয়ারোস্লাভ ডুবনো, ব্রডির লক্ষ্য নিয়ে আমাদের লভভ গ্রুপের পিছনে পৌঁছাবে এবং দখল করবে। পশ্চিম ইউক্রেন।
যদি ফিনল্যান্ড জার্মানির পক্ষ নেয়, তাহলে উত্তর-পশ্চিম দিক থেকে লেনিনগ্রাদ আক্রমণ করার জন্য তার সেনাবাহিনীকে জার্মান বিভাগ দ্বারা সমর্থন করা সম্ভব।
দক্ষিণে, জার্মান সেনাবাহিনীর সাথে জার্মান বিভাগ দ্বারা সমর্থিত রোমানিয়ান সেনাবাহিনী দ্বারা ঝমেরিঙ্কার সাধারণ দিক থেকে উত্তর রোমানিয়ার অঞ্চলগুলি থেকে আক্রমণাত্মক অভিযানে একযোগে উত্তরণের আশা করা সম্ভব।
জার্মানির জন্য উল্লিখিত অনুমানমূলক দৃশ্যকল্পের পরিপ্রেক্ষিতে, তার বাহিনীর নিম্নলিখিত স্থাপনা এবং গ্রুপিং আশা করা যেতে পারে:
- নদীর মুখের উত্তরে। সান জার্মানদের 123টি পদাতিক এবং 10টি ট্যাঙ্ক ডিভিশন এবং মেমেল-সেডলস ফ্রন্টে তাদের বেশিরভাগ বিমান চলাচল করতে পারে;
- নদীর মুখের দক্ষিণে। সান - খোলম, তোমাশেভ, লুবলিন এলাকায় তাদের প্রধান গ্রুপিং সহ 50 টি পদাতিক এবং 5 টি ট্যাঙ্ক ডিভিশন।
এটা সম্ভব যে জার্মানরা, ইউক্রেন দখল করার জন্য, কিয়েভের সাধারণ দিকে প্রধান আঘাত দেওয়ার জন্য দক্ষিণে, সিডলস এবং লুবলিন অঞ্চলে তাদের প্রধান বাহিনীকে কেন্দ্রীভূত করবে।
এই আক্রমণটি সম্ভবত পূর্ব প্রুশিয়া থেকে উত্তরে একটি সমর্থনকারী আক্রমণের সাথে থাকবে, যেমনটি উপরে উল্লেখ করা হয়েছে।
কর্মের এই বিকল্পের সাথে, জার্মানির আশা করা উচিত যে জার্মানরা 110-120 পদাতিক ডিভিশন বরাদ্দ করবে, তাদের ট্যাঙ্ক এবং বিমানের সিংহভাগ দক্ষিণে অপারেশনের জন্য, 50-60 পদাতিক ডিভিশন, কিছু ট্যাঙ্ক এবং বিমান উত্তরে অপারেশনের জন্য রেখে দেবে।
প্রধান, জার্মানির জন্য সবচেয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক, এবং তাই, সবচেয়ে সম্ভাব্য হল এর কর্মের 1ম বিকল্প, যেমন নদীর মুখের উত্তরে জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনী মোতায়েনের সাথে। সান।
আমাদের পশ্চিম সীমান্তে জার্মান সেনাবাহিনী মোতায়েন করার জন্য আনুমানিক সময়সীমা হল ঘনত্বের শুরু থেকে 10-15 দিন।
রোমানিয়ার সাথে আমাদের সীমান্তে 30টি রোমানিয়ান পদাতিক ডিভিশনের মোতায়েনের সমাপ্তি, এবং তাদের প্রধান গ্রুপ - 18 পদাতিক পর্যন্ত। বিভাগ - বোটোগোশচানি, সুগাওয়া এলাকায়, আপনি 15 - 20 দিন আশা করতে পারেন।
ফিনিশ সেনাবাহিনীর সাথে, নিম্নলিখিত স্থাপনা প্রত্যাশিত:
1. ফিনল্যান্ড উপসাগর থেকে Savonlina পর্যন্ত 6 পদাতিক পর্যন্ত সামনে। 3-4 জার্মান বিভাগ দ্বারা সমর্থিত বিভাগ;
2. কুওপিও, ইওয়েমসু - ওনকামো, ইলোমান্টিকি, নুরমেসের সামনের দিকটি কভার করতে - 3 পদাতিক পর্যন্ত। বিভাগ
3. কুখটোনি, সুওমুসামিমি ফ্রন্টে উলিয়াবোরের দিক কভার করতে - 2 পদাতিক পর্যন্ত। বিভাগ
4. Merkjärvi এলাকায় - 2 পদাতিক পর্যন্ত। বিভাগ
5. পেটসামো এলাকায় - 2 পদাতিক পর্যন্ত। বিভাগ
নির্দেশিত বিকল্প অনুসারে ফিনিশ সেনাবাহিনীর চূড়ান্ত মোতায়েন 20-25 তম দিনে আশা করা যেতে পারে।
এখানে জার্মান বিভাগ দ্বারা সমর্থিত ভাইবোর্গ-লেনিনগ্রাদ দিকে ফিনিশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য বাহিনীর ঘনত্বের সম্ভাবনা এই দিকে সক্রিয় শত্রু কর্মের সম্ভাবনাকে পূর্বনির্ধারিত করে।
ভবিষ্যতে, এই থিয়েটারে, পেট্রোজাভোদস্ক এবং কান্দালক্ষা দিকনির্দেশে সহায়ক শত্রুর আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
শত্রু নৌ বহরের সবচেয়ে সম্ভাব্য পদক্ষেপগুলি হ'ল:
জার্মান নৌবহর
ক) বাল্টিক সাগরে অবরোধ;
খ) লিবাউ অঞ্চলে সৈন্যদের ব্যবস্থা এবং অবতরণ এবং মুনসুন্ড দ্বীপপুঞ্জ দখল;
গ) ফিনল্যান্ডের উপসাগরে প্রবেশের ইচ্ছা এবং আমাদের নৌবহরকে পূর্বে চলে যেতে বাধ্য করা;
ঘ) উত্তর সাগরে, জার্মানরা মুরমানস্ক এবং আরখানগেলস্কে আমাদের বন্দরগুলিকে অবরোধ করার জন্য ক্রুজিং অপারেশন এবং সাবমেরিন অপারেশন বিকাশ করতে পারে।
কৃষ্ণ সাগরে ইতালীয় নৌবহরের প্রধান কার্যক্রম থাকবে।
পূর্বদিকে
উপরে উল্লিখিত হিসাবে, আমরা জাপান থেকে আমাদের বিরুদ্ধে ঘনত্ব আশা করতে পারি - 50টি পদাতিক ডিভিশন পর্যন্ত, 1200টি ট্যাঙ্ক এবং 3000টি স্ব-চালিত বন্দুক পর্যন্ত, এবং এই ট্যাঙ্ক এবং প্লেন এবং 30টি পদাতিক পর্যন্ত। বিভাগগুলি 25 - 30 দিনের মধ্যে কেন্দ্রীভূত হতে পারে, যেখান থেকে আমরা জাপানি সেনাবাহিনীর দ্বারা একটি সাধারণ আক্রমণে রূপান্তর আশা করতে পারি।
আমি বিশ্বাস করি যে জাপানি কমান্ড সম্ভবত আমাদের প্রাইমোরি অঞ্চলের দখলকে তার স্থল ও নৌবাহিনীর ক্রিয়াকলাপের তাৎক্ষণিক লক্ষ্য হিসাবে নির্ধারণ করবে। এটি 4টি জাপানি সেনা বিভাগ, প্রাইমোরির বিরুদ্ধে সাতটি পদাতিক ডিভিশন এবং এই দিকে থিয়েটার প্রস্তুত করার নিবিড় কাজ দ্বারা নিশ্চিত করা হয়েছে।
জাপানের বিরুদ্ধে পদক্ষেপের প্রস্তুতির সময়, আমাদের পূর্ব উপকূল এবং জাপানের শক্তিশালী নৌবাহিনীর বন্দরগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াও প্রয়োজন।
IV আমাদের কৌশলগত স্থাপনার মূলনীতি
এই সময়কালে, সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীকে দুটি ফ্রন্টে কৌশলগতভাবে মোতায়েন করার প্রয়োজন হলে, পশ্চিমা থিয়েটারকে প্রধান থিয়েটার হিসাবে বিবেচনা করা প্রয়োজন এবং এখানেই আমাদের প্রধান বাহিনীকে কেন্দ্রীভূত করা উচিত।
পূর্বে, আমাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য জাপানি বাহিনীর উপস্থিতির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, এমন বাহিনী নিয়োগ করা প্রয়োজন যা আমাদের পরিস্থিতির স্থিতিশীলতার সম্পূর্ণ গ্যারান্টি দেবে।
আমাদের বাকি সীমানা ন্যূনতম বাহিনী দিয়ে আবৃত করা উচিত, যথা:
ক) 88 তম পদাতিক ডিভিশন, খুচরা যন্ত্রাংশ এবং সীমান্ত রক্ষীরা উত্তর উপকূলে পাহারা দিচ্ছে;
খ) ওডেসা থেকে কের্চ পর্যন্ত কৃষ্ণ সাগরের তীরে পাহারা দেওয়া, কালো সাগরের ফ্লিট ছাড়াও, 156 তম পদাতিক ডিভিশন, খুচরা যন্ত্রাংশ, উপকূলীয় প্রতিরক্ষা এবং সীমান্ত রক্ষী রয়ে গেছে;
গ) কের্চ থেকে সুখুমি পর্যন্ত কৃষ্ণ সাগর উপকূল পাহারা দেওয়া - 28 তম মাউন্টেন রাইফেল ডিভিশন এবং বর্ডার গার্ড;
d) Transcaucasia 5টি রাইফেল ডিভিশন রেখে দেওয়া হয়, যার মধ্যে 4টি পর্বত, 2টি অশ্বারোহী ডিভিশন এবং 2টি ট্যাঙ্ক ব্রিগেড;
ঙ) মধ্য এশিয়ার সীমান্তগুলি 2টি পর্বত রাইফেল ডিভিশন, 4টি অশ্বারোহী ডিভিশন এবং বর্ডার গার্ড দ্বারা সুরক্ষিত।
মোট, নিম্নলিখিত ফিল্ড সৈন্যদের উত্তর এবং দক্ষিণ সীমান্তে রেখে দেওয়া হয়েছে:
11টি রাইফেল বিভাগ, 7টি পর্বত বিভাগ;
6টি অশ্বারোহী ডিভিশন এবং 2টি ট্যাঙ্ক ব্রিগেড।
পূর্বে, জাপানের বিরুদ্ধে কর্মের জন্য, নিয়োগ করা প্রয়োজন:
28টি তীর। বিভাগ, যার মধ্যে 4টি মোটর চালিত বিভাগ;
2 ট্যাংক বিভাগ;
4 অশ্বারোহী বিভাগ;
3 পৃথক পৃষ্ঠা ব্রিগেড;
3 বায়ুবাহিত ব্রিগেড;
8টি ট্যাঙ্ক ব্রিগেড, এবং মোট 5741টি ট্যাঙ্ক এবং ট্যাঙ্কেট;
মোট 3,347টি বিমানের জন্য 44টি এভিয়েশন রেজিমেন্ট, যার মধ্যে 2,655টি বিমান এবং 692টি প্যাসিফিক ফ্লিটের বিমান রয়েছে।
ইউএসএসআর এর উত্তর, দক্ষিণ এবং পূর্ব সীমান্তে মোট বাম:
39 তীর, বিভাগ;
2 ট্যাংক বিভাগ;
10 অশ্বারোহী বিভাগ;
3 বিভাগ তীর ব্রিগেড
3 বায়ুবাহিত ব্রিগেড;
10 ট্যাংক ব্রিগেড;
69টি এভিয়েশন রেজিমেন্ট।
পশ্চিমে ক্রিয়াকলাপ পরিচালনার জন্য নিম্নলিখিতগুলি নিয়োগ করা হয়:
143টি তীর বিভাগ যার মধ্যে ৬টি জাতীয় – বাল্টিক;
7 মোটর চালিত বিভাগ;
16 ট্যাংক বিভাগ;
10 অশ্বারোহী বিভাগ;
15 ট্যাংক ব্রিগেড;
159টি এভিয়েশন রেজিমেন্ট, 15 সেপ্টেম্বর পর্যন্ত 6422টি বিমান সহ।
V. পশ্চিমে আমাদের কৌশলগত স্থাপনার ভিত্তি
পশ্চিমে রেড আর্মির প্রধান বাহিনী, পরিস্থিতির উপর নির্ভর করে, লুবলিন এবং ক্রাকো এবং আরও ব্রেসলাউতে একটি শক্তিশালী আঘাতের সাথে বলকান দেশগুলি থেকে জার্মানিকে বিচ্ছিন্ন করার জন্য ব্রেস্ট-লিটোভস্কের দক্ষিণে মোতায়েন করা যেতে পারে। (ব্রাটিস্লাভ) যুদ্ধের প্রথম পর্যায়ে, এটিকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভিত্তি থেকে বঞ্চিত করে এবং বলকান দেশগুলিকে যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তমূলকভাবে প্রভাবিত করে; বা ব্রেস্ট-লিটভস্কের উত্তরে, পূর্ব প্রুশিয়ার মধ্যে জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনীকে পরাজিত করার এবং পরবর্তীদের দখল করার কাজ নিয়ে।
মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত যুদ্ধের শুরুতে যে রাজনৈতিক পরিস্থিতির বিকাশ ঘটবে তার উপর নির্ভর করবে, তবে শান্তিকালীন পরিস্থিতিতে আমি উভয় বিকল্পের বিকাশ করা প্রয়োজন বলে মনে করি।
প্রথম বিকল্পটি ব্রেস্ট-লিটোভস্কের দক্ষিণে স্থাপনা। এই স্থাপনার মৌলিক বিষয়গুলি হওয়া উচিত:
1. সৈন্যদের ঘনত্বের সময় সক্রিয় প্রতিরক্ষার সাথে আমাদের সীমান্তকে দৃঢ়ভাবে আবৃত করুন।
2. পশ্চিম ফ্রন্টের বাম-পশ্চিমাঞ্চলীয় সেনাবাহিনীর সহযোগিতায়, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনী শত্রুর লুবলিন-স্যান্ডোমিয়ারজ গোষ্ঠীকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটায় এবং নদীতে পৌঁছায়। ভিস্টুলা। পরবর্তীকালে, কিলস, ক্রাকোর সাধারণ দিকে আঘাত করুন এবং নদীতে পৌঁছান। তিলিতসা এবং নদীর উপরিভাগ। ওডার।
3. অপারেশন চলাকালীন, উত্তর বুকোভিনা এবং বেসারাবিয়ার সীমানা দৃঢ়ভাবে আবরণ করুন।
4. উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টগুলির সক্রিয় ক্রিয়াকলাপের মাধ্যমে, ব্রেস্ট-লিটোভস্কের উত্তরে এবং পূর্ব প্রুশিয়াতে বেশিরভাগ জার্মান বাহিনীকে পিন করুন, দৃঢ়ভাবে মিনস্ক এবং পসকভের দিকগুলিকে ঢেকে রাখুন।
বলকান দেশগুলি থেকে জার্মানিকে বিচ্ছিন্ন করে ক্রাকো এবং ব্রাতিস্লাভা অভিমুখে আমাদের বাহিনীর হামলা, ব্যতিক্রমী রাজনৈতিক তাত্পর্য অর্জন করে।
উপরন্তু, এই দিকে একটি ধর্মঘট প্রাক্তন পোল্যান্ডের ভূখণ্ডে সংঘটিত হবে, যা এখনও প্রতিরক্ষার দিক থেকে দুর্বলভাবে প্রস্তুত।
এই প্রধান বিকল্প অনুসারে ইউএসএসআর এর সশস্ত্র বাহিনী মোতায়েন করার সময়, নিম্নলিখিত গ্রুপিং প্রস্তাব করা হয়।
সরাসরি পশ্চিমে, তিনটি ফ্রন্ট স্থাপন করুন - উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম, সীমান্ত সহ:
- পোলটস্ক, ওশম্যানি, ড্রুসকেনিকি, অ্যালেনশটাইনের লাইন বরাবর উত্তর-পশ্চিম এবং পশ্চিমের মধ্যে;
- পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমের মধ্যে - নদী। Pripyat, Pinsk, Vlodava, Ivangorod.
উত্তর-পশ্চিম ফ্রন্ট - প্রধান কাজ:
1. বাল্টিক সাগরের উপকূল রক্ষা করা, বাল্টিক ফ্লিটের সাথে একসাথে, শত্রু উভচর ল্যান্ডিং প্রতিরোধ করে।
2. দৃঢ়ভাবে মিনস্ক এবং রিগা-পসকভের দিকগুলিকে আবৃত করুন এবং কোন অবস্থাতেই জার্মানদের আমাদের অঞ্চলে আক্রমণ করার অনুমতি দিন।
3. পশ্চিম ফ্রন্টের 3য় সেনাবাহিনীর সহযোগিতায় সৈন্যদের ঘনত্বের সময়, 11 তম সেনাবাহিনীর সম্মুখভাগকে হ্রাস করতে এবং আক্রমণের জন্য আরও সুবিধাজনক প্রারম্ভিক অবস্থান দখল করার জন্য, সেজনির এলাকা দখল করে, সুওয়ালকি এবং শিটকেমেন, ফিলিপোভো, রাচকির সামনে পৌঁছান।
4. সৈন্যদের কেন্দ্রীভূত করার পরে, ইন্সটারবার্গের সাধারণ দিকে আক্রমণ করুন, অ্যালেনস্টাইন, পশ্চিম ফ্রন্টের সাথে একত্রে পূর্ব প্রুশিয়াতে জার্মান বাহিনীকে পিন করুন।
ফ্রন্টে থাকবে 8 এবং 11 আর্মি।
8 তম সেনাবাহিনী - পোলাঞ্জেন, জুরবার্গ ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
6 তীর, বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
11 তম সেনাবাহিনী - প্রাথমিক স্থাপনার ফ্রন্ট ইউরবুর্গ, ড্রুসকেনিকি, যার মধ্যে রয়েছে:
9 তীর, বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
সামনের কমান্ডের অবিলম্বে নিষ্পত্তি আছে:
1 তীর, লিবাউ অঞ্চলে উপকূলের প্রতিরক্ষা বিভাগ;
1 তীর, বিভাগ - মিতাভা এলাকায়;
মেকানাইজড কর্পস (লেনিনগ্রাদ সামরিক জেলা থেকে) - 8 তম সেনাবাহিনীর পিছনে;
মেকানাইজড কর্পস (প্রিবোভো) - 11 তম সেনাবাহিনীর পিছনে।
মোট, উত্তর-পশ্চিম ফ্রন্টে থাকবে:
17টি তীর বিভাগ
4 ট্যাংক বিভাগ;
2 মোটর চালিত রাইফেল বিভাগ;
2 ট্যাংক ব্রিগেড;
20টি এভিয়েশন রেজিমেন্ট।
উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টের পিছনে হাইকমান্ডের রিজার্ভে 3টি তীর রয়েছে। ডিভিনস্ক, পোলটস্ক, মিনস্ক এলাকায় বিভাগ।
ওয়েস্টার্ন ফ্রন্ট - প্রধান কাজ - দৃঢ়ভাবে মিনস্কের দিককে আচ্ছাদন করা, সৈন্যদের কেন্দ্রীভূত করা, উত্তর-পশ্চিম ফ্রন্টের সাথে একযোগে স্ট্রাইক করে, অ্যালেনস্টাইনের সাধারণ দিক দিয়ে, পূর্ব প্রুশিয়ায় মনোনিবেশ করা জার্মান বাহিনীকে পিন করা। দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনী আক্রমণাত্মক রূপান্তরিত হওয়ার সাথে সাথে, ইভানগোরোডের সাধারণ দিকে বাম দিকের সেনাবাহিনীর আক্রমণ, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টকে শত্রুর লুবলিন গোষ্ঠীকে পরাস্ত করতে এবং রাডমে অভিযানকে আরও উন্নত করতে সহায়তা করে উত্তর থেকে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের।
ফ্রন্টে চারটি বাহিনী রয়েছে - 3, 10, 13 এবং 4।
3য় সেনাবাহিনী - গ্রোডনো, শুচিন ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
5 তীর, বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড;
10 তম সেনাবাহিনী - শুচিন, অস্ট্রোভ ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
10 তীর, বিভাগ;
1টি বিভাগ ট্যাংক বিভাগ;
3 অশ্বারোহী বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
13 তম সেনাবাহিনী - অস্ট্রোভ, দ্রোগিচিন ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
5 তীর, বিভাগ।
4 র্থ সেনাবাহিনী - দ্রোগিচিন, ব্রেস্ট-লিটোভস্ক, পিসচা এর সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
12 তীর, বিভাগ;
2 ট্যাংক বিভাগ;
1 মোটর চালিত রাইফেল বিভাগ;
2 ট্যাংক ব্রিগেড;
পিনস্ক নদীর ফ্লোটিলা।
এছাড়াও, ফ্রন্টলাইন কমান্ডের তাৎক্ষণিক নিষ্পত্তিতে 3 টি তীর রয়েছে। Volkovysk, Slonim এলাকায় বিভাগ.
মোট, পশ্চিম ফ্রন্টে থাকবে:
35টি তীর বিভাগ
3 ট্যাংক বিভাগ;
1টি মোটর চালিত রাইফেল। বিভাগ
3 অশ্বারোহী বিভাগ;
4 ট্যাংক ব্রিগেড;
39 এভিয়েশন রেজিমেন্ট।
সুতরাং, বাল্টিক সাগরের উপকূল থেকে ব্রেস্ট-লিটোভস্ক (সহ) পর্যন্ত, এই বিকল্প অনুসারে, নিম্নলিখিতগুলি স্থাপনের উদ্দেশ্যে করা হয়েছে:
55 তীর, বিভাগ;
7 ট্যাংক বিভাগ;
3 মোটর চালিত রাইফেল, বিভাগ;
3 অশ্বারোহী বিভাগ;
6 ট্যাংক ব্রিগেড;
1 বায়ুবাহিত ব্রিগেড;
59 এভিয়েশন রেজিমেন্ট।
দক্ষিণ-পশ্চিম ফ্রন্ট - প্রধান কাজ - দৃঢ়ভাবে বেসারাবিয়া এবং উত্তর বুকোভিনার সীমানা ঢেকে রাখা, ওয়েস্টার্ন ফ্রন্টের 4 র্থ সেনাবাহিনীর সহযোগিতায়, সৈন্যদের কেন্দ্রীভূত করে, শত্রুর লুবলিন-স্যান্ডোমিয়ারজ গ্রুপকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটানো এবং নদীতে পৌঁছানো। ভিস্টুলা। পরবর্তীকালে, কিলস - পেট্রোকভ এবং ক্রাকোর দিকে স্ট্রাইক করুন, কিলস - পেট্রোকভ অঞ্চলটি দখল করুন এবং নদীতে পৌঁছান। পিলিকা এবং নদীর উপরের অংশ। ওডার।
ফ্রন্টে 6টি সেনাবাহিনী রয়েছে - 5, 19, 6, 12, 18 এবং 9।
5 তম সেনাবাহিনী - শাটস্ক, ভ্লাদিমির-ভোলিনস্কি ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
12 তীর, বিভাগ;
1 ট্যাংক বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
19 তম সেনাবাহিনী - ভ্লাদিমির-ভোলিনস্কি, লুবিচা ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
7 তীর, বিভাগ।
সেনাবাহিনীর কমান্ড এবং সদর দপ্তর উত্তর ককেশাস সামরিক জেলা থেকে।
6 তম সেনাবাহিনী - লুবিচ, সেনিয়াভা, সুরোকভ (পূর্ব ইয়ারোস্লাভস্ক) এর সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
15 তীর, বিভাগ;
2 অশ্বারোহী বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
12 তম সেনাবাহিনী - সুরোকভ, প্রজেমিসল, মামলার সামনে মোতায়েন। টাইরাভা ভোলোস্কা (বিরগা থেকে 12 কিমি দক্ষিণ-পূর্ব), যার মধ্যে রয়েছে:
15 তীর, বিভাগ;
2 ট্যাংক বিভাগ;
1 মোটর চালিত রাইফেল, বিভাগ;
OdVO থেকে 2টি যান্ত্রিক কর্পস;
1 ট্যাংক ব্রিগেড।
18 তম সেনাবাহিনী - টাইরাভা-ভোলোস্কা, লিপকানি ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
12টি তীর, বিভাগ, যার মধ্যে কমপক্ষে 7টি টারনোতে আক্রমণের জন্য সেনাবাহিনীর ডানদিকে থাকা উচিত।
সেনাবাহিনীর কমান্ড এবং সদর দপ্তর এইচভিও থেকে।
নবম সেনাবাহিনী - নদীর ধারে লিপকানা ফ্রন্টে মোতায়েন। প্রুট, কালো সাগর উপকূলে, যার মধ্যে রয়েছে:
8 টি তীর, বিভাগ, তাদের মধ্যে একটি (156) ক্রিমিয়ান উপকূলের প্রতিরক্ষায়;
3টি অশ্বারোহী বিভাগ, তাদের মধ্যে দুটি উত্তর ককেশাস সামরিক জেলা থেকে;
1 ট্যাংক ব্রিগেড।
অশ্বারোহী যান্ত্রিক সেনাবাহিনী - লভিভ অঞ্চলে, যার মধ্যে রয়েছে:
4 ট্যাংক বিভাগ;
2 মোটর চালিত রাইফেল বিভাগ; 4 এবং 8 মেছকোর। কোভো;
2 অশ্বারোহী বিভাগ (5 অশ্বারোহী)।
এছাড়াও, ফ্রন্ট কমান্ডের তাত্ক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
1 তীর, Dubno-Brody এলাকায় বিভাগ;
1 তীর, বিভাগ - খোডোরভ এলাকায়;
যান্ত্রিক কর্পস, 2টি ট্যাঙ্ক এবং 1টি মোটর চালিত রাইফেল বিভাগ নিয়ে গঠিত - টারনোপোল অঞ্চলে, মস্কো সামরিক জেলা থেকে আসার পরে।
মোট, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে থাকবে:
70 পিপি বিভাগ;
9 ট্যাংক বিভাগ;
4 মোটর চালিত রাইফেল বিভাগ;
7 অশ্বারোহী বিভাগ;
5 ট্যাংক ব্রিগেড;
81তম এভিয়েশন রেজিমেন্ট।
দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের পেছনে হাইকমান্ডের রিজার্ভ রয়েছে:
5 তীর, বিভাগ - শেপেতোভকা, প্রসকুরভ, বার্ডিচেভ এলাকায়।
সুতরাং, ব্রেস্ট-লিটোভস্কের দক্ষিণে কৃষ্ণ সাগর উপকূলে এই স্থাপনার বিকল্পটি বরাদ্দ করা হয়েছে:
75 তীর, বিভাগ;
9 ট্যাংক বিভাগ;
4 মোটর চালিত রাইফেল বিভাগ;
7 অশ্বারোহী বিভাগ;
5 ট্যাংক ব্রিগেড;
88 এভিয়েশন রেজিমেন্ট।
উপরের বিভাগগুলি মনোনিবেশ করতে পারে:
জমায়েত শুরু থেকে 5 তম দিনে: 17 তীর, বিভাগ;
6 তম দিনে - 22 টি তীর, বিভাগ;
10 তম দিনে - 24 তীর, বিভাগ;
15 তম দিনে - 29 তীর, বিভাগ;
20 তম দিনে - 46 টি তীর, বিভাগ;
25 তম দিনে - 56 তীর, বিভাগ;
30 তম দিনে - 68 টি তীর, বিভাগ;
35 তম দিনে - 75 টি তীর, বিভাগ।
ফলস্বরূপ, দক্ষিণ-পশ্চিমে রেলপথের বর্তমান ক্ষমতার সাথে, সামনের সেনাবাহিনীর প্রধান বাহিনীর ঘনত্ব কেবলমাত্র 30 তম দিনে সংঘবদ্ধকরণের শুরু থেকে সম্পূর্ণ করা যেতে পারে, শুধুমাত্র তারপরে একটি সাধারণ আক্রমণ শুরু করা সম্ভব হবে। উপরের কাজগুলো সমাধান করুন।
দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনীর এত দেরিতে মোতায়েন এই মোতায়েনের বিকল্পের একমাত্র, কিন্তু গুরুতর, ত্রুটি।
দ্বিতীয় বিকল্পটি ব্রেস্ট-লিটোভস্কের উত্তরে স্থাপনা।
এই স্থাপনার মৌলিক বিষয়গুলি হওয়া উচিত:
1. সৈন্যদের ঘনত্বের সময় মিনস্ক এবং পসকভের দিকনির্দেশের শক্তিশালী আবরণ।
2. পূর্ব প্রুশিয়ায় কেন্দ্রীভূত জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনীকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটানো এবং পরবর্তীদের দখল করা।
3. Lviv থেকে একটি সহায়ক ধর্মঘটের মাধ্যমে, শুধুমাত্র দৃঢ়ভাবে পশ্চিম ইউক্রেন, উত্তর বুকোভিনা এবং বেসারাবিয়াকে কভার করে না, লুবলিন, গ্রুবেশভ, তোমাশেভ এলাকায় শত্রু গোষ্ঠীকেও পরাজিত করে।
পূর্ব প্রুশিয়াতে জার্মানদের পরাজয় এবং পরবর্তীদের দখল জার্মানির জন্য ব্যতিক্রমী অর্থনৈতিক এবং সর্বোপরি, রাজনৈতিক তাত্পর্য, যা অনিবার্যভাবে জার্মানির বিরুদ্ধে সংগ্রামের পুরো পরবর্তী পথকে প্রভাবিত করবে।
এই সমস্যাটি সমাধান করার সময় এটি বিবেচনায় নেওয়া প্রয়োজন:
1. শক্তিশালী প্রতিরোধ, উল্লেখযোগ্য শক্তির প্রবর্তনের সাথে, যা অবশ্যই পূর্ব প্রুশিয়ার লড়াইয়ে জার্মানি দ্বারা সমস্ত ক্ষেত্রে সরবরাহ করা হবে।
2. পূর্ব প্রুশিয়ার কঠিন প্রাকৃতিক পরিস্থিতি, যা আক্রমণাত্মক অপারেশন পরিচালনাকে অত্যন্ত জটিল করে তোলে।
3. প্রতিরক্ষা এবং বিশেষ করে প্রকৌশল এবং সড়ক সম্পর্কের জন্য এই থিয়েটারের ব্যতিক্রমী প্রস্তুতি।
উপসংহার হিসাবে, আশঙ্কা দেখা দেয় যে এই ফ্রন্টে লড়াই দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, আমাদের প্রধান বাহিনীকে বেঁধে ফেলতে পারে এবং প্রয়োজনীয় এবং দ্রুত প্রভাব দেবে না, যা ফলস্বরূপ এটিকে অনিবার্য করে তুলবে এবং বলকান দেশগুলির প্রবেশকে ত্বরান্বিত করবে। আমাদের বিরুদ্ধে যুদ্ধ।
যদি এই বিকল্পের অধীনে আমাদের সশস্ত্র বাহিনীর মোতায়েন অনিবার্য হয়, তবে তাদের নিম্নলিখিত গ্রুপিং প্রস্তাব করা হয়েছে।
উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের মধ্যে সীমানা প্রথম স্থাপনার বিকল্পের মতোই হবে।
উত্তর-পশ্চিম ফ্রন্ট - প্রধান কাজটি হ'ল সৈন্যকে কেন্দ্রীভূত করা, চূড়ান্ত লক্ষ্য নিয়ে শত্রুকে আক্রমণ করা, পশ্চিম ফ্রন্টের সাথে একত্রে পূর্ব প্রুশিয়ায় তার গ্রুপিংকে পরাজিত করা এবং পরবর্তীদের দখল করা।
ফ্রন্টে 8 এবং 11 বাহিনী রয়েছে।
8 তম সেনাবাহিনী - পোলাঞ্জেন, জুরবার্গ ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
10 টি তীর, বিভাগ, তাদের মধ্যে দুটি লাটভিয়ান এসএসআর থেকে;
2 ট্যাংক বিভাগ;
1 মোটরচালিত বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
11 তম সেনাবাহিনী - জুরবার্গ (দাবি) ড্রুসকেনিকির সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
11টি তীর বিভাগ, তাদের মধ্যে দুটি লিথুয়ানিয়ান এসএসআর থেকে;
2 ট্যাংক বিভাগ;
1 মোটরচালিত বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
ফ্রন্ট কমান্ডের তাৎক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
- লাটভিয়ান এসএসআর অঞ্চলে - একটি তীর। লিবাউ অঞ্চলে উপকূল রক্ষাকারী ডিভিশন, দুটি তীর। এস্তোনিয়ান এসএসআরের বিভাগগুলি - মিতাভা অঞ্চলে সংরক্ষিত;
- শাভলি, পোনেভেজ এলাকায় - 6 টি তীর। বিভাগ, 15 - 30 দিনের প্রস্তুতির সময় সহ বিভাগের মধ্যে থেকে।
মোট, উত্তর-পশ্চিম ফ্রন্টে থাকবে:
30টি তীর, বিভাগ, যার মধ্যে 6টি জাতীয়;
2 মোটর চালিত বিভাগ;
4 ট্যাংক বিভাগ;
2 বিভাগ ট্যাংক ব্রিগেড;
20টি এভিয়েশন রেজিমেন্ট এবং মোট 1140টি বিমান।
ওয়েস্টার্ন ফ্রন্ট - প্রধান কাজ হল নদীর উত্তরে আঘাত করা। বাগ, অ্যালেনস্টাইনের সাধারণ দিক দিয়ে, উত্তর-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনীর সাথে, পূর্ব প্রুশিয়ার ভূখণ্ডে মনোনিবেশ করা জার্মান সেনাবাহিনীকে একটি নিষ্পত্তিমূলক পরাজয় ঘটায়, পরবর্তীটিকে ধরে ফেলে এবং নদীর নিম্ন প্রান্তে পৌঁছে যায়। ভিস্টুলা।
একই সময়ে, ইভানগোরোডের সাধারণ দিক থেকে, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনীর সাথে একত্রে বাম দিকের সেনাবাহিনীর আক্রমণের সাথে, ইভানগোরোড-লুবলিন শত্রু দলকে পরাজিত করে এবং নদীতে পৌঁছায়। ভিস্টুলা।
ফ্রন্টে চারটি সেনাবাহিনী রয়েছে - 3, 10, 13 (মস্কো সামরিক জেলা থেকে) এবং 4।
3য় সেনাবাহিনী - গ্রোডনো, শুচিন ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
6 তীর বিভাগ
1 ট্যাংক ব্রিগেড।
10 তম সেনাবাহিনী - শুচিন, চিজভ ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
15টি তীর বিভাগ
1 মোটরচালিত বিভাগ;
2 ট্যাংক বিভাগ;
3 অশ্বারোহী বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
13 তম সেনাবাহিনী - চিজভ, ভিসোকো-লিটোভস্কের সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
6 তীর বিভাগ
1 ট্যাংক ব্রিগেড।
4 র্থ সেনাবাহিনী - ফ্রন্ট ভিসোকো-লিটোভস্ক, ব্রেস্ট-লিটোভস্ক, পিশাতে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
10টি তীর বিভাগ
2 ট্যাংক ব্রিগেড;
পিনস্ক নদীর ফ্লোটিলা।
এছাড়াও, ফ্রন্ট কমান্ডের তাত্ক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
4টি তীর বিভাগ - স্লোনিম, ভলকোভিস্ক এলাকায়;
মেকানাইজড কর্পস, 2টি ট্যাঙ্ক এবং 1টি মোটর চালিত রাইফেল বিভাগ (মস্কো সামরিক জেলা থেকে) নিয়ে গঠিত - লিডা, বারানোভিচি অঞ্চলে;
1টি বিভাগ ট্যাঙ্ক বিভাগ - প্রুজানি এলাকায়।
মোট, পশ্চিম ফ্রন্টে থাকবে:
41টি তীর বিভাগ
2 মোটর চালিত বিভাগ;
5 ট্যাংক বিভাগ;
3 অশ্বারোহী বিভাগ;
4 ট্যাংক ব্রিগেড;
70টি এভিয়েশন রেজিমেন্ট।
উত্তর-পশ্চিম ও পশ্চিম ফ্রন্টের পিছনে হাইকমান্ডের রিজার্ভ রয়েছে:
14টি তীর বিভাগ, 4 কর্পস কমান্ড এবং 1 সেনাবাহিনী (অর্ডন্যান্স মিলিটারি ডিস্ট্রিক্ট থেকে) - ডিভিনস্ক, পোলটস্ক অঞ্চলে; মিনস্ক।
হাইকমান্ডের রিজার্ভ আক্রমণের বিকাশের জন্য বা অগ্রসরমান শত্রুর বিরুদ্ধে পাল্টা আক্রমণের উদ্দেশ্যে। লেনিনগ্রাদ-ভাইবোর্গের দিকে ক্রিয়াকলাপের জন্য রিজার্ভ বিভাগের কিছু অংশ ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এভাবে বাল্টিক সাগরের উপকূল থেকে নদীর মাথা পর্যন্ত। প্রিপিয়াত, সম্ভাব্য 120 - 123 পদাতিক এবং মোটর চালিত বিভাগ এবং জার্মানদের 10টি ট্যাঙ্ক বিভাগের বিরুদ্ধে, আমাদের থাকবে:
85টি তীর বিভাগ, যার মধ্যে 6টি জাতীয়;
4 মোটর চালিত বিভাগ;
9 ট্যাংক বিভাগ;
7 ট্যাংক ব্রিগেড;
3 অশ্বারোহী বিভাগ;
90টি এভিয়েশন রেজিমেন্ট এবং মোট প্রায় 5,500টি ট্যাঙ্ক এবং 5,500টি বিমান।
অতিরিক্তভাবে, লেনিনগ্রাদ এলাকায় এবং দক্ষিণে অবস্থিত নর্দার্ন ফ্রন্ট এভিয়েশন, পর্বত এয়ার ডিফেন্স এভিয়েশন বাদে, এখানে আংশিক বা সম্পূর্ণভাবে জড়িত হতে পারে। লেনিনগ্রাদ।
উপরে উল্লিখিত বিভাগগুলি নিম্নলিখিত সময়কালে কেন্দ্রীভূত হতে পারে:
সংহতকরণের শুরু থেকে 5 তম দিনে - 13 টি তীর। বিভাগ
দিনে 8 - 28 তীর। বিভাগ দিনে 10 - 30 টি তীর। বিভাগ
দিনে 15 - 44 তীর। বিভাগ
দিনে 20 - 66 তীর। বিভাগ
দিনে 25 - 79 তীর। বিভাগ, অবশিষ্ট বিভাগ 30 দিনের মধ্যে আসে।
এইভাবে, সৈন্যদের ঘনত্ব সংঘবদ্ধকরণের শুরু থেকে 20 তম দিনে শেষ হবে, ফ্রন্টের রিজার্ভ বিভাগ এবং হাইকমান্ড অপারেশনের প্রথম দিনগুলিতে মনোনিবেশ করবে।
সৈন্যদের ঘনত্বের 20 দিনের মধ্যে এবং তারা আক্রমণে যাওয়ার আগে, সেনাবাহিনী সক্রিয়ভাবে রক্ষা করতে বাধ্য, সুরক্ষিত অঞ্চলের উপর নির্ভর করে, আমাদের সীমানা দৃঢ়ভাবে বন্ধ করতে এবং জার্মানদের আমাদের ভূখণ্ড আক্রমণ করতে বাধা দেয়।
তবে শর্ত থাকে যে রেলওয়েগুলি সৈন্য পরিবহন পরিকল্পনার সাথে সম্পূর্ণভাবে কাজ করে, একটি সাধারণ আক্রমণে রূপান্তরের দিনটি সংঘবদ্ধকরণের শুরু থেকে 25 দিন নির্ধারণ করা উচিত, অর্থাৎ সৈন্যদের ঘনত্বের শুরু থেকে 20 দিন।
বিমান বাহিনীর কাজগুলো হবে:
1. শত্রুর যুদ্ধ গঠনের বিরুদ্ধে এবং সর্বোপরি, তার বৃহৎ গোষ্ঠীর বিরুদ্ধে স্থল বাহিনীর সাথে যৌথ পদক্ষেপ।
2. এয়ারফিল্ডে এবং আকাশে শত্রু বিমানের সাথে লড়াই করা।
3. নৌ বিমান এবং নৌবাহিনীর সাথে একসাথে, বাল্টিক সাগরে শত্রুর নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই এবং উভচর আক্রমণ বাহিনীকে অবতরণ করার প্রচেষ্টা।
4. শত্রুদের বায়ুবাহিত আক্রমণ প্রতিরোধ করুন।
5. ঘনত্বে সামরিক পরিবহন নিষিদ্ধ।
6. বৃহৎ সামরিক-শিল্প সুবিধার বিরুদ্ধে স্ট্রাইক।
দক্ষিণ-পশ্চিম ফ্রন্ট - প্রধান কাজ হল পশ্চিম ইউক্রেন এবং বেসারাবিয়াকে কার্পাথিয়ানদের সক্রিয় প্রতিরক্ষা এবং রোমানিয়ার সীমান্ত বরাবর কভার করা, একই সময়ে, সেতুগুলির সামনে থেকে একটি স্ট্রাইক - ভেলিকি, রাওয়া-রাস্কা, সেনিয়াওয়া, লুবলিনের সাধারণ দিক দিয়ে, পশ্চিম ফ্রন্টের বাম-পার্শ্বস্থ সেনাবাহিনীর সাথে, ইভানগোরোড-লুবলিন শত্রু গোষ্ঠীকে পরাজিত করে এবং নদীর মাঝখানে পৌঁছে যায়। ভিস্টুলা।
ফ্রন্টে পাঁচটি বাহিনী রয়েছে - 5, 6, 12, 18 এবং 9।
5 তম সেনাবাহিনী - শাটস্ক, ভ্লাদিমির-ভোলিনস্কি, স্টোয়ানভের সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
6 তীর বিভাগ
1টি বিভাগ ট্যাংক বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
6 তম সেনাবাহিনী - মোস্তিতে মোতায়েন করা হয়েছে - ভেলিকিয়ে, রাভা-রাস্কা, সেনিয়াভা, মেডিকা, যার মধ্যে রয়েছে:
10টি তীর বিভাগ
2 অশ্বারোহী, বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
12 তম সেনাবাহিনী - মেডিকা, প্রজেমিসল, তুর্কা ফ্রন্টে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
6 তীর বিভাগ
1 ট্যাংক ব্রিগেড।
18 তম সেনাবাহিনী - তুর্কা, লিপকানির সামনে মোতায়েন, যার মধ্যে রয়েছে:
4টি তীর বিভাগ
HVO থেকে সেনাবাহিনীর কমান্ড এবং সদর দপ্তর।
নবম সেনাবাহিনী - নদীর ধারে লিপকানা ফ্রন্টে মোতায়েন। কৃষ্ণ সাগর উপকূলে প্রুট, যার মধ্যে রয়েছে:
5 তীর বিভাগ এবং 1 বিভাগ (156) ক্রিমিয়ান উপকূল রক্ষায়;
3টি অশ্বারোহী বিভাগ (এদের মধ্যে 2টি উত্তর ককেশাস সামরিক জেলা থেকে);
1 ট্যাংক ব্রিগেড।
অশ্বারোহী যান্ত্রিক সেনাবাহিনী - জোলকিয়েভ, ইয়াভোরভ, লভিভ এলাকায়। যৌগ:
4 ট্যাংক বিভাগ;
2 মোটর চালিত বিভাগ;
2 অশ্বারোহী বিভাগ।
এছাড়াও, ফ্রন্ট কমান্ডের তাত্ক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
3টি তীর বিভাগ - ব্রডি, রিভনে, লুটস্ক অঞ্চলে;
মেকানাইজড কর্পস (ওডিভিও থেকে), লুটস্ক অঞ্চলে।
মোট, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে থাকবে:
40টি তীর বিভাগ
3টি মোটর চালিত বিভাগ,
7 ট্যাংক বিভাগ;
7 অশ্বারোহী বিভাগ;
4 ট্যাংক ব্রিগেড;
58টি এভিয়েশন রেজিমেন্ট এবং মোট 3,480টি বিমান।
Shepetovka, Proskurov, Berdichev এলাকায় দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের পিছনে প্রধান কমান্ডের রিজার্ভে 4 টি তীর আছে। বিভাগ
সুতরাং, ব্রেস্ট-লিটোভস্কের দক্ষিণে 50টি জার্মান, 30টি রোমানিয়ান এবং 15টি হাঙ্গেরিয়ান পদাতিক ডিভিশনের বিরুদ্ধে আমাদের থাকবে:
44 তীর বিভাগ
3 মোটর চালিত বিভাগ;
7 ট্যাংক বিভাগ;
4 ট্যাংক ব্রিগেড;
7 অশ্বারোহী বিভাগ;
58 এভিয়েশন রেজিমেন্ট।
নির্দেশিত বিভাগগুলি নিম্নলিখিত সময়কালে কেন্দ্রীভূত হতে পারে:
সংহতকরণের শুরু থেকে 5 তম দিনে - 17 টি তীর। বিভাগ
দিনে 6 - 19 তীর। বিভাগ
দিনে 10 - 23 টি তীর। বিভাগ
দিনে 15 - 34 তীর। বিভাগ
দিনে 20 - 39 টি তীর। বিভাগ
দক্ষিণ-পশ্চিম ফ্রন্টে বিমান বাহিনীর কাজগুলো হবে:
1. শত্রু যুদ্ধ গঠনের বিরুদ্ধে স্থল বাহিনীর সাথে যৌথ পদক্ষেপ;
2. শত্রু বিমান যুদ্ধ;
3. নৌ বিমান এবং নৌবাহিনীর সাথে একত্রে, কৃষ্ণ সাগরে শত্রুর নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই এবং উভচর আক্রমণ বাহিনী অবতরণ করার প্রচেষ্টা;
4. শত্রু বায়ুবাহিত আক্রমণ প্রতিরোধ;
5. হাইকমান্ডের কাজের জন্য আমাদের ওয়েস্টার্ন ফ্রন্ট এভিয়েশনে সহায়তা;
6. ঘনত্বে সামরিক পরিবহন নিষিদ্ধ;
7. শত্রুর সামরিক-শিল্প সুবিধার বিরুদ্ধে স্ট্রাইক।
মোট, পশ্চিমে, বাল্টিক সাগর উপকূল থেকে কৃষ্ণ সাগর উপকূল পর্যন্ত, নিম্নলিখিতগুলি বরাদ্দ করা হয়েছে:
129 তীর। বিভাগ
7 মোটর চালিত রাইফেল বিভাগ;
16 ট্যাংক বিভাগ;
10 অশ্বারোহী বিভাগ;
11 ট্যাংক ব্রিগেড;
148 এভিয়েশন রেজিমেন্ট।
আমাদের সীমান্তের উত্তর-পশ্চিমে মোতায়েন।
পশ্চিমে মোতায়েনের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমাদের সীমান্তের উত্তর-পশ্চিমে কৌশলগত মোতায়েনকে প্রাথমিকভাবে লেনিনগ্রাদের প্রতিরক্ষা, মুরমানস্ক রেলওয়েকে আচ্ছাদিত করতে এবং ফিনল্যান্ড উপসাগরে আমাদের সম্পূর্ণ আধিপত্য বজায় রাখতে হবে। লেনিনগ্রাদের নির্ভরযোগ্য কভার উত্তরে প্রধান কাজ। লেনিনগ্রাদকে অবশ্যই সব অবস্থায় আমাদের জন্য দৃঢ়ভাবে সুরক্ষিত রাখতে হবে।
যুদ্ধে ফিনল্যান্ডের একা প্রবেশের সম্ভাবনা কম;
পূর্বে উল্লিখিত বাহিনীর ভারসাম্য বিবেচনায় নিয়ে, উত্তর-পশ্চিমে আমাদের ক্রিয়াকলাপগুলি প্রধানত আমাদের সীমান্তের সক্রিয় প্রতিরক্ষায় হ্রাস করা উচিত।
উত্তর-পশ্চিমে অপারেশনের জন্য, এস্তোনিয়ান এসএসআর-এ তিনটি সেনাবাহিনী এবং একটি পৃথক রাইফেল কর্পস নিয়ে গঠিত একটি উত্তর ফ্রন্ট রাখার উদ্দেশ্য।
14 সেনাবাহিনী - প্রধান কাজগুলির সাথে - উত্তর উপকূল এবং উত্তর কারেলিয়া থেকে উখতা পর্যন্ত আমাদের সীমানা প্রতিরক্ষা।
সেনাবাহিনীর গঠন ৪টি ডিভিশন।
7 সেনাবাহিনী (এখন গঠিত হচ্ছে) - উখটিনস্কি, রেবোলস্কি এবং পেট্রোজাভোডস্ক দিকনির্দেশের প্রতিরক্ষার প্রধান কাজগুলির সাথে।
সেনাবাহিনীর গঠন: 3 টি তীর। বিভাগ
23 সেনাবাহিনী - ভাইবোর্গ-লেনিনগ্রাদ দিক রক্ষার কাজ সহ।
সেনাবাহিনীর গঠন:
4টি তীর বিভাগ
2 ট্যাংক ব্রিগেড।
65 বিভাগ শ্যুটার কর্পস, এস্তোনিয়ান এসএসআর উপকূল এবং ইজেল এবং দাগো দ্বীপগুলিকে রক্ষা করার কাজ সহ, যার মধ্যে রয়েছে:
1 তীর বিভাগ
1টি বিভাগ শ্যুটার ব্রিগেড
1 ট্যাংক ব্রিগেড।
এছাড়াও, ফ্রন্ট কমান্ডের তাত্ক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
1 তীর লেনিনগ্রাদ এলাকায় বিভাগ;
1 তীর হ্যানকো উপদ্বীপে ব্রিগেড।
মোট, উত্তর ফ্রন্টের অংশ হিসাবে কর্মের জন্য নিম্নলিখিতগুলি বরাদ্দ করা হয়েছে:
13টি তীর বিভাগ
2 বিভাগ তীর ব্রিগেড
3 ট্যাংক ব্রিগেড;
20টি এভিয়েশন রেজিমেন্ট এবং মোট 970টি ট্যাংক এবং 1050টি বিমান।
নর্দান ফ্রন্টের নির্দেশিত বাহিনী মোতায়েন করা যেতে পারে সংহতির ৬ষ্ঠ – ৮ম দিনে।
সম্মুখ বিমান বাহিনীর কাজগুলো হবে:
1. শত্রুর স্থলবাহিনীর বিরুদ্ধে এবং সর্বোপরি, তার বৃহৎ গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপে স্থল বাহিনীকে সহায়তা করা;
2. শত্রু বিমান ধ্বংস;
3. একসাথে নৌ বিমান চলাচলের সাথে, ফিনল্যান্ড এবং জার্মানির নৌবাহিনীর উপর একটি ধর্মঘট।
নৌবাহিনীর কাজ (উভয় বিকল্পেই)
1. উত্তর নৌবহর:
ক) মুরমানস্ককে দৃঢ়ভাবে ধরে রাখুন, 14 তম সেনাবাহিনীর সাথে একসাথে, কোলা উপদ্বীপের উপকূল এবং রাইবাচি এবং স্রেডনি উপদ্বীপকে রক্ষা করুন;
খ) ফিনিশ আক্রমণের ক্ষেত্রে - পেটসামো বন্দর দখলে 14 তম সেনাবাহিনীকে সহায়তা করার জন্য;
গ) নরওয়ের পশ্চিম অংশে এবং হাটেগাট প্রণালীতে সামুদ্রিক রুটে সাবমেরিন দিয়ে ক্রুজিং অপারেশন পরিচালনা করা;
ঘ) শ্বেত সাগরের উপকূলীয় প্রতিরক্ষা খাত, আর্কভিও-এর ইউনিটগুলির সাথে, দৃঢ়ভাবে শ্বেত সাগরের প্রবেশদ্বারকে রক্ষা করে।
2. লাল ব্যানার বাল্টিক ফ্লিট:
1) ফিনল্যান্ডের অংশগ্রহণের ক্ষেত্রে:
ক) বিমান চালনার সাথে ফিনিশ যুদ্ধ বহর ধ্বংস করুন;
খ) ফিনল্যান্ড উপসাগরের উপকূলে এবং হানকো উপদ্বীপে কাজ করা স্থল বাহিনীকে সহায়তা, তাদের ফ্ল্যাঙ্কগুলি সুরক্ষিত করা এবং ফিনিশ উপকূলীয় প্রতিরক্ষা ধ্বংস করা;
গ) এস্তোনিয়ান এসএসআর উপকূল থেকে হ্যাঙ্কো উপদ্বীপে 1 - 2 পদাতিক ডিভিশনের সম্ভাব্য স্থানান্তর নিশ্চিত করুন;
2) লাটভিয়ান এবং এস্তোনিয়ান SSR উপকূলে জার্মান উভচর ল্যান্ডিং প্রতিরোধ; জার্মান নৌবহর যখন ফিনল্যান্ড উপসাগরে প্রবেশের চেষ্টা করে তখন তাকে পরাজিত করে। কালো সাগর নৌবহর:
ক) মাইনফিল্ড স্থাপন করে, সাবমেরিন এবং বিমানের ক্রিয়াকলাপ, শত্রু নৌবহরকে কৃষ্ণ সাগরে প্রবেশে বাধা দেয়;
খ) ব্ল্যাক সি ফ্লিটের সক্রিয় ক্রিয়াকলাপের মাধ্যমে, শত্রু নৌবহরকে ধ্বংস করুন যা কৃষ্ণ সাগরে ভেঙ্গে গেছে;
গ) সক্রিয়ভাবে আমাদের উপকূলগুলিকে কৃষ্ণ সাগরে ভেঙ্গে যাওয়া সম্ভাব্য শত্রুদের উপরিভাগের বহর থেকে রক্ষা করুন;
ঘ) ক্রিমিয়া এবং ককেশাসে কৃষ্ণ সাগরের তীরে অবতরণ প্রতিরোধ করুন;
e) সক্রিয় ক্রিয়াকলাপের মাধ্যমে এবং সর্বোপরি, বিমান চালনা, বায়ু থেকে মাইন বিছানো, ক্রমাগত শত্রুর নৌবাহিনীর সাথে লড়াই করার জন্য, বিশেষত মারমারা সাগরে;
চ) দৃঢ়ভাবে সমুদ্র থেকে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের ফ্ল্যাঙ্ক সুরক্ষিত করুন;
g) রোমানিয়ান আক্রমণের ক্ষেত্রে, রোমানিয়ান নৌবহরকে ধ্বংস করে এবং এর সামুদ্রিক যোগাযোগ ব্যাহত করে;
জ) তুর্কি আক্রমণের ঘটনা ঘটলে, তার নৌবহরকে পরাজিত করুন, এখানে তার সমুদ্র যোগাযোগ বিঘ্নিত করুন এবং ট্রেবিজন্ডের পোতাশ্রয় ধ্বংস করুন।
VI. পূর্বে আমাদের কৌশলগত স্থাপনার ভিত্তি
পূর্বে আমাদের কৌশলগত স্থাপনার ভিত্তি হওয়া উচিত:
1. সমস্ত পরিস্থিতিতে, জাপানিদের প্রাইমোরি আক্রমণ করা থেকে বিরত রাখুন এবং প্রশান্ত মহাসাগরের উপকূল, ওখটস্ক সাগর, সাখালিন এবং কামচাটকাকে জাপানি সৈন্যদের স্থল সেনাদের সম্ভাব্য প্রচেষ্টা থেকে রক্ষা করুন;
2. যুদ্ধের প্রাথমিক সময়কালে বাহিনীর শ্রেষ্ঠত্ব এবং জাপানি টুকরো টুকরো পরাজিত করার সুযোগের সদ্ব্যবহার করে, অবিলম্বে, সৈন্যদের একত্রিতকরণ এবং ঘনত্ব সম্পন্ন হওয়ার পরে, একটি সাধারণ আক্রমণে যান, জাপানি সৈন্যদের প্রথম দলকে পরাজিত করুন। এবং তাওনান, কিকিহার, বেয়ানজেন, সামসিন, বলি, ডংনিং এর সামনে যান। ভবিষ্যতে, জাপানি সেনাবাহিনীর প্রধান বাহিনীকে পরাজিত করতে এবং উত্তর মাঞ্চুরিয়া দখল করার জন্য পদক্ষেপগুলি মনে রাখবেন।
পশ্চিম এবং পূর্বে ইউএসএসআর-এর যুগপত যুদ্ধের ক্ষেত্রে, নিম্নলিখিতগুলি পূর্বে কর্মের উদ্দেশ্যে করা হয়েছে:
24টি তীর বিভাগ
2 ট্যাংক বিভাগ;
4 মোটর চালিত রাইফেল বিভাগ;
8 ট্যাংক ব্রিগেড;
4 অশ্বারোহী বিভাগ;
44টি এভিয়েশন রেজিমেন্ট, এবং মোট 5,741টি ট্যাঙ্ক এবং ট্যাঙ্কেট এবং 3,347টি বিমান;
আমুর ফ্লোটিলা, প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং সুরক্ষিত এলাকার গ্যারিসন।
ব্যবস্থাপনার সহজতার জন্য, দূর পূর্ব ফ্রন্ট সংরক্ষণ করা এবং ট্রান্স-বৈকাল সামরিক জেলার সদর দপ্তর এবং বিভাগ থেকে ট্রান্স-বাইকাল ফ্রন্টকে মোতায়েন করা প্রয়োজন।
ট্রান্স-বাইকাল ফ্রন্ট - প্রধান কাজগুলি হওয়া উচিত:
1. সোলুন, টাওনান এবং হাইলার - কিকিহার দিকনির্দেশে সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে, জাপানিদের সোলুন এবং হাইলার গ্রুপকে ধ্বংস করুন এবং প্রধান বাহিনীর সাথে বোল রিজকে বাইপাস করুন। দক্ষিণ থেকে খিংগান, উত্তর মাঞ্চুরিয়ায় আরও পদক্ষেপের জন্য তাওনান এলাকা, কিকিহারে যান;
2. MPR এর দক্ষিণ সীমানা ঢেকে রাখুন।
ফ্রন্টে 17 এবং 16 বাহিনী থাকবে।
17 থেসালোনিকিতে অভিযানের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে লামিন সুমে, সালখিতা শহর, হামার দাবা শহর, তামৎসাক বুলাক এলাকায়। সেনাবাহিনীর গঠন:
4 মোটর চালিত বিভাগ;
2 ট্যাংক ব্রিগেড;
3 মোটর চালিত সাঁজোয়া ব্রিগেড।
16 কিকিহারে অপারেশনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে - স্টেশনের এলাকায়। মাতসিভস্কায়া, স্টারো-সুর্তসখাতুয়, বোর্জিয়া, যার মধ্যে রয়েছে:
6 তীর বিভাগ
2 ট্যাংক বিভাগ;
1 মোটরচালিত বিভাগ;
2 অশ্বারোহী বিভাগ;
1 ট্যাংক ব্রিগেড।
সুদূর পূর্ব ফ্রন্ট - প্রধান কাজ:
1. সাখালিন, সুঙ্গারি এবং প্রিমর্স্কি দিকনির্দেশে সক্রিয় ক্রিয়াকলাপের মাধ্যমে, জাপানি ইউনিটগুলিকে পরাজিত করুন এবং উত্তর মাঞ্চুরিয়াতে আরও পদক্ষেপের জন্য বেয়ানজেন, সানক্সিং, বলি, নিং-আনের সামনে পৌঁছান;
2. সমস্ত পরিস্থিতিতে, প্রাইমোরিকে ধরে রাখুন এবং প্রশান্ত মহাসাগরের উপকূল, ওখোটস্ক সাগর, সাখালিন এবং কামচাটকাকে জাপানি সৈন্যদের দ্বারা সৈন্য অবতরণ করার সম্ভাব্য প্রচেষ্টা থেকে সুরক্ষিত করুন।
ফ্রন্টে তিনটি বাহিনী এবং একটি পৃথক সেনাবাহিনী রয়েছে। ফ্রেম.
ফ্রন্টটি হল প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং আমুর ফ্লোটিলাকে কার্যত অধীনস্থ করার জন্য, পরবর্তীটি সেনাবাহিনীর কাছে পুনরায় নিযুক্ত করা হয়েছে।
2. রেড ব্যানার আর্মি - বেয়ানজেনের দিকে এবং আরও হারবিনের দিকে অভিযানের জন্য, এটি ব্লাগোভেশচেনস্ক, পোয়ারকোভয়ে, মিখাইলভস্ক, ইভানভস্কয় এলাকায় মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
33টি তীর বিভাগ
1 ট্যাংক ব্রিগেড।
15 সেনাবাহিনী - সানক্সিং, বলি এবং আরও ফানজেনের দিকে অভিযানের জন্য, স্ট্যালিনস্ক, মিখাইলো-সেমেনোভস্কয়, বিরোবিডজান এলাকায় মোতায়েন এবং একটি ডিভিশন (35) - বিকিন, যার মধ্যে রয়েছে:
3টি তীর বিভাগ
1 ট্যাংক ব্রিগেড।
১ম রেড ব্যানার আর্মি - ডভোরিয়াঙ্কা এলাকায় মোতায়েন করা হয়েছে, গ্রডসকভস্কি উর, মিখাইলভস্কি, যার মধ্যে রয়েছে:
10টি তীর বিভাগ
3টি তীর ব্রিগেড
2 অশ্বারোহী বিভাগ;
3 ট্যাংক ব্রিগেড।
বিশেষ তীর। কর্পস - উত্তর প্রশান্ত মহাসাগরীয় ফ্লোটিলার সাথে একসাথে, লোয়ার আমুর সুরক্ষিত এলাকা, ডি-কাস্ত্রি, নোগায়েভ বে, সাখালিন এবং কামচাটকা রক্ষা করে, জাপানী সৈন্যদের অবতরণ রোধ করে। প্রথম সুযোগে, সাখালিনের দক্ষিণ অংশ দখল করুন।
শরীরের গঠন:
2 তীর বিভাগ
1 তীর ব্রিগেড
ফ্রন্ট কমান্ডের তাৎক্ষণিক নিষ্পত্তিতে 3টি বায়ুবাহিত ব্রিগেড রয়েছে;
বিমান বাহিনীর মিশন:
1. সৈন্যদের সহযোগিতায় শত্রু কর্মীদের ধ্বংস এবং দুর্গ;
2. শত্রু বিমান ধ্বংস;
3. সামরিক পরিবহন নিষিদ্ধ করার জন্য সাইপিংচাই, চাংচুন, কিকিহার, হারবিন, জিলিন, মুকডেন, জিও-সাম্পো, লাফাজং, ইকো রেলওয়ে জংশন এবং টানেল ধ্বংস করা।
4. প্যাসিফিক ফ্লিটের সাথে একসাথে:
ক) দ্বীপ থেকে উত্তর মাঞ্চুরিয়া পর্যন্ত জাপানি সমুদ্র যোগাযোগে আঘাত করা;
খ) জাপানী নৌবাহিনী, পরিবহন এবং অবতরণ বাহিনীর উপর আক্রমণ; গ) কামচাটকা এবং সাখালিনের প্রতিরক্ষায় স্থল বাহিনী এবং নৌবাহিনীকে সহায়তা প্রদান;
5. ফাইটার এয়ারক্রাফট দিয়ে আমাদের সৈন্যদের ঘনত্ব, মোতায়েন এবং অ্যাকশন কভার করুন;
6. হাইকমান্ডের বিশেষ নির্দেশে, জাপানী দ্বীপপুঞ্জে অভিযান চালান।
প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কাজ:
1. সেনা সৈন্যদের সাথে একসাথে, নদীর মুখ থেকে প্রশান্ত মহাসাগরের তীরে রক্ষা করুন। তুমেন-উল্লা থেকে নিকোলাভস্ক-অন-আমুর, ওখোটস্ক, সাখালিন এবং কামচাটকা সাগরের উপকূল;
2. জাপানি জাহাজের অনুপ্রবেশ থেকে তাতার প্রণালী বন্ধ করুন;
3. জাপান সাগরে জাপানি সামুদ্রিক যোগাযোগে সাবমেরিন এবং বিমান দ্বারা আক্রমণ এবং কোরিয়ার বন্দর এবং মহানগরের পশ্চিম উপকূলে তাদের অবরোধ;
4. কামচাটকা এবং জাপানি দ্বীপপুঞ্জের পূর্ব উপকূলে সাবমেরিনের ক্রুজিং অপারেশন;
5. পসিয়েট এবং স্লাভিয়ানস্কি উপসাগর এলাকায় 1ম রেড ব্যানার আর্মির বাম অংশ প্রদান করা।
পশ্চিম এবং পূর্বে আমাদের কৌশলগত স্থাপনার মূল বিষয়গুলি প্রতিবেদন করে, আমি তাদের বিবেচনার জন্য জিজ্ঞাসা করি।
আবেদন:
পশ্চিমে 1 এবং 3 স্থাপনার পরিকল্পনা, মানচিত্রে 40 সেঞ্চুরি ইন/ডিএম; গ্রাফিক পরিকল্পনা ডর শীট উপর পরিবহন.
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল এস টিমোশেঙ্কো
জেনারেল স্টাফের প্রধান
রেড আর্মি
সেনা জেনারেল কে. মেরেটসকভ
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" নির্বাহক: অপারেশন ডিরেক্টরেটের ডেপুটি চিফ, মেজর জেনারেল ভাসিলেভস্কি। লিপি. অটোগ্রাফ।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 239, পিপি। 197-244।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1940-god/1512-117-103202-18-1940
2. জার্মানি এবং তার মিত্রদের সাথে যুদ্ধের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের পরিকল্পনার বিষয়ে রেড আর্মির জেনারেল স্টাফের বিবেচনা [1]
[15 মে, 1941 এর আগে নয়]
আমি জার্মানি এবং তার মিত্রদের সাথে যুদ্ধের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের পরিকল্পনার বিষয়ে আপনার বিবেচনা বিবেচনার জন্য রিপোর্ট করছি।
I. বর্তমানে, জার্মানি, রেড আর্মির গোয়েন্দা অধিদপ্তর অনুসারে [২], প্রায় 230 পদাতিক, 22টি ট্যাঙ্ক, 20টি মোটর চালিত, 8টি বিমান এবং 4টি অশ্বারোহী ডিভিশন মোতায়েন রয়েছে এবং মোট 284টি ডিভিশন রয়েছে৷
এর মধ্যে, 15 মে, 1941 পর্যন্ত, 86টি পদাতিক, 13টি ট্যাঙ্ক, 12টি মোটরচালিত এবং 1টি অশ্বারোহী বিভাগ এবং মোট 112টি ডিভিশন সোভিয়েত ইউনিয়নের সীমান্তে কেন্দ্রীভূত ছিল।
ধারণা করা হয় যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, জার্মানি, ইউএসএসআর আক্রমণের ক্ষেত্রে, আমাদের বিরুদ্ধে 137 পদাতিক, 19টি ট্যাঙ্ক, 15টি মোটর চালিত, 4টি অশ্বারোহী এবং 5টি বায়ুবাহিত ডিভিশন এবং সর্বোচ্চ মোট 180টি বিভাগ।
অবশিষ্ট 104টি ডিভিশন সম্ভবত রিজার্ভ অবস্থায় দেশের কেন্দ্রে থাকবে - 22টি পদাতিক ডিভিশন, 1টি অশ্বারোহী ডিভিশন, 1টি পদাতিক ডিভিশন, 1টি এয়ারবর্ন ডিভিশন, মোট 25টি ডিভিশন; ডেনমার্ক, বেলজিয়াম, হল্যান্ড এবং ফ্রান্সে - 40 পিডি, 2 সিডি, 1 টিডি, 2 এয়ার। ডিসেম্বর বিভাগ, মোট 45টি বিভাগ; যুগোস্লাভিয়া - 7 পদাতিক ডিভিশন, মোট 7 ডিভিশন; গ্রীস - 7 পদাতিক ডিভিশন, 1 অশ্বারোহী ডিভিশন, মোট 8 টি ডিভিশন; বুলগেরিয়া - 3 পদাতিক ডিভিশন, মোট 3 ডিভিশন; আফ্রিকা - 5 পদাতিক ডিভিশন, 1 অশ্বারোহী ডিভিশন, 1 টিডি, মোট 7 ডিভিশন; নরওয়ে - 9 পদাতিক ডিভিশন, মোট 9 ডিভিশন; মোট 93 pd, 5 cd, 3 td, 3 air. ডিসেম্বর বিভাগ মোট 104টি বিভাগ [পশ্চিম সীমান্তে দেশের কেন্দ্রে, নরওয়েতে, আফ্রিকায়, গ্রিস এবং ইতালিতে] [3]।
সম্ভবত, জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনী, 76 পদাতিক, 11টি ট্যাংক, 8টি মোটরচালিত, 2টি অশ্বারোহী এবং 5টি বিমান এবং মোট 100টি ডিভিশন নিয়ে গঠিত, কোভেলের দিকে আক্রমণ করার জন্য ডেম্বলিনের দক্ষিণে মোতায়েন করা হবে। , রিভনে, কিইভ।
এই ধর্মঘটটি দৃশ্যত পূর্ব প্রুশিয়া থেকে ভিলনা এবং রিগা পর্যন্ত উত্তরে একটি ধর্মঘটের পাশাপাশি সুওয়ালকি এবং ব্রেস্ট থেকে ভলকোভিস্ক, বারানোভিচি পর্যন্ত সংক্ষিপ্ত, কেন্দ্রীভূত আক্রমণের সাথে থাকবে।
দক্ষিণে - আমাদের আক্রমণের আশা করা উচিত [একসাথে জার্মান সেনাবাহিনীর সাথে - ঝমেরিঙ্কার সাধারণ দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে - রোমানিয়ান সেনাবাহিনীর, জার্মান বিভাগ দ্বারা সমর্থিত। নদীর ওপার থেকে জার্মানদের সাহায্যকারী আক্রমণের সম্ভাবনাও বাদ যায় না। লভিভের দিকে সান] ক) ঝমেরিঙ্কার দিকে - রোমানিয়ান সেনাবাহিনী, জার্মান বিভাগ দ্বারা সমর্থিত; খ) মুনকাকস, লভিভের দিকে; গ) সনোক, লভিভ।
জার্মানির সম্ভাব্য মিত্ররা ইউএসএসআর-এর বিরুদ্ধে মাঠে নামতে পারে: ফিনল্যান্ড - 20টি পদাতিক ডিভিশন, হাঙ্গেরি - 15টি পদাতিক ডিভিশন, রোমানিয়া - 25টি পদাতিক ডিভিশন পর্যন্ত।
মোট, জার্মানি এবং তার মিত্ররা ইউএসএসআর এর বিরুদ্ধে 240 ডিভিশন মোতায়েন করতে পারে।
এই বিবেচনায় যে জার্মানি বর্তমানে তার সেনাবাহিনীকে সংগঠিত করে রেখেছে, তার পিছনে মোতায়েন করা হয়েছে, এটি মোতায়েন করার সময় আমাদের [৪] সতর্ক করার এবং একটি আকস্মিক আক্রমণ চালানোর সুযোগ রয়েছে।
এটি প্রতিরোধ করার জন্য [এবং জার্মান সেনাবাহিনীকে পরাজিত করার জন্য], আমি মনে করি কোনো অবস্থাতেই জার্মান কমান্ডকে উদ্যোগ দেওয়া, শত্রুকে [৫] মোতায়েন করা থেকে বিরত রাখা এবং জার্মান সেনাবাহিনী যখন জার্মান সেনাবাহিনীতে রয়েছে তখন আক্রমণ করা। স্থাপনার পর্যায় এবং এখনও সামরিক শাখার সামনে এবং মিথস্ক্রিয়া সংগঠিত করার সময় পায়নি।
২. রেড আর্মি সৈন্যদের কর্মের প্রথম কৌশলগত লক্ষ্য ছিল ডেবলিনের দক্ষিণে মোতায়েন জার্মান সেনাবাহিনীর প্রধান বাহিনীকে পরাজিত করা এবং অস্ট্রোলেকা ফ্রন্টে পৌঁছানো। নারেভ, লোভিজ, লডজ, ক্রুজবার্গ, ওপেলন, ওলোমোক। পরবর্তী কৌশলগত লক্ষ্য হল: উত্তর বা উত্তর-পশ্চিম দিকে কাতোভিস এলাকা থেকে আক্রমণ করে, জার্মান ফ্রন্টের কেন্দ্র এবং উত্তর শাখার বৃহৎ বাহিনীকে পরাজিত করা এবং প্রাক্তন পোল্যান্ড ও পূর্ব প্রুশিয়ার অঞ্চল দখল করা। তাৎক্ষণিক কাজ হল নদীর পূর্বদিকে জার্মান সেনাবাহিনীকে পরাস্ত করা। ভিস্টুলা এবং ক্রাকোর দিকে, নদীতে যান। আর. Narow, Vistula এবং Katowice অঞ্চল দখল করে [6], যার জন্য:
ক) দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনীকে ক্রাকো এবং কাতোভিসের দিকে প্রধান আঘাত করা, জার্মানিকে তার দক্ষিণ মিত্রদের থেকে বিচ্ছিন্ন করা;
খ) পশ্চিম ফ্রন্টের বাম অংশের সাথে Siedlce, Dęblin-এর দিকে একটি সহায়ক স্ট্রাইক প্রদান করুন, যার লক্ষ্য ওয়ারশ গ্রুপকে পিন করা এবং শত্রুর লুবলিন গোষ্ঠীকে পরাজিত করতে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টকে সহায়তা করা;
গ) ফিনল্যান্ড, পূর্ব প্রুশিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়ার বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা পরিচালনা করুন এবং অনুকূল পরিস্থিতিতে রোমানিয়ার বিরুদ্ধে আঘাত করতে প্রস্তুত থাকুন।
এইভাবে, রেড আর্মি চিজভ, মোটোভিস্কো ফ্রন্ট থেকে 100টি জার্মান বিভাগের বিরুদ্ধে 152টি ডিভিশন নিয়ে আক্রমণাত্মক অভিযান শুরু করবে। রাষ্ট্রীয় সীমান্তের অন্যান্য অংশগুলিতে সক্রিয় প্রতিরক্ষা প্রদান করা হয় [7]।
III. কৌশলগত স্থাপনার জন্য নির্দেশিত পরিকল্পনার উপর ভিত্তি করে, ইউএসএসআর সশস্ত্র বাহিনীর নিম্নলিখিত গ্রুপিং পরিকল্পিত:
1. 198টি পদাতিক ডিভিশন, 61টি পদাতিক ডিভিশন, 31টি পদাতিক ডিভিশন, 13টি অশ্বারোহী ডিভিশন (আরজিকে-এর মোট 303টি ডিভিশন এবং 74টি আর্টিলারি রেজিমেন্ট) নিয়ে গঠিত রেড আর্মির স্থল বাহিনীকে নিম্নরূপ বণ্টন করতে হবে:
ক) 163টি পদাতিক ডিভিশন, 58টি পদাতিক ডিভিশন, 30টি পদাতিক ডিভিশন এবং 7টি অশ্বারোহী ডিভিশন (মোট 258টি ডিভিশন) এবং 53টি আরএনএ আর্টিলারি রেজিমেন্ট নিয়ে গঠিত প্রধান বাহিনী পশ্চিমে থাকা উচিত, যার মধ্যে: উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চলের অংশ হিসাবে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম ফ্রন্ট - 136টি পদাতিক ডিভিশন, 44টি টিডি, 23টি এমডি, 7টি সিডি (মোট 210টি ডিভিশন) এবং 53টি আরজিকে আর্টিলারি রেজিমেন্ট; দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টের পিছনে হাইকমান্ডের রিজার্ভের অংশ হিসাবে - 27টি পদাতিক ডিভিশন, 14টি পদাতিক ডিভিশন, 7টি পদাতিক ডিভিশন (মোট 48টি ডিভিশন);
খ) 35টি পদাতিক ডিভিশন, 3টি টিডি, 1এমডি, 6টি সিডি (মোট 45টি ডিভিশন) এবং 21টি এপি আরজিকে নিয়ে গঠিত অবশিষ্ট বাহিনীকে ইউএসএসআর-এর সুদূর পূর্ব, দক্ষিণ এবং উত্তর সীমান্ত রক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে, যার মধ্যে
- দূর প্রাচ্যে এবং পশ্চিম সামরিক জেলায় - 22 পদাতিক ডিভিশন, 3 টি টিডি, 1 এমডি, 1 সিডি (মোট 27টি ডিভিশন) এবং 14টি এপি আরজিকে;
- মধ্য এশিয়ায় - 2 পর্বত রাইফেল এবং 3 অশ্বারোহী। বিভাগ (মোট 5টি বিভাগ);
- ট্রান্সককেসিয়া - 8 রাইফেল এবং 2 অশ্বারোহী ডিভিশন (মোট 10 ডিভিশন) এবং 2 এপি আরজিকে;
- উত্তর ককেশাস এবং ক্রিমিয়ার কৃষ্ণ সাগর উপকূলের প্রতিরক্ষায় - 2 পি।
- হোয়াইট সাগর উপকূলে - 1 ম বিভাগ।
বাহিনীর বিস্তারিত গ্রুপিং সংযুক্ত মানচিত্রে দেখানো হয়েছে [8]।
2. বিদ্যমান এবং যুদ্ধের জন্য প্রস্তুত 97 IAP, 75 BBP, 11 Shap, 29 DBP এবং 6 TBP (মোট 218 টি এয়ার রেজিমেন্ট) নিয়ে গঠিত রেড আর্মির এয়ার ফোর্সকে নিম্নরূপ বিতরণ করা উচিত:
ক) 66টি IAP, 64 BBP, 5 Shap, 25 DBP এবং 5 TBP নিয়ে গঠিত প্রধান বাহিনী - মোট 165টি এয়ার রেজিমেন্ট, পশ্চিমে মোতায়েন করা হবে, যার মধ্যে:
- উত্তর, উত্তর-পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের অংশ হিসাবে - 63 iap, 64 bbp, 5 shap, 11 dbp এবং 1 tbp - মোট 144টি এয়ার রেজিমেন্ট;
- দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টের পিছনে হাইকমান্ডের রিজার্ভের অংশ হিসাবে - 14 ডিবিপি এবং 4 এমবিপি, মোট 21টি এয়ার রেজিমেন্ট;
খ) 31টি IAP, 11 BBP, 6 Shap, 4 DBP এবং 1 TBP সমন্বিত অবশিষ্ট বাহিনী - মোট 53টি এয়ার রেজিমেন্ট - সুদূর পূর্ব, দক্ষিণ এবং উত্তর সীমান্ত এবং বিমান প্রতিরক্ষা পয়েন্টের প্রতিরক্ষায় রেখে দেওয়া উচিত। পর্বত মস্কো, যার মধ্যে:
- দূর প্রাচ্যে এবং পশ্চিম সামরিক জেলায় - 14 আইএপি, 9 বিবিপি, 5 শেপ, 4 ডিবিপি এবং 1 টিবিপি, মোট 33টি এয়ার রেজিমেন্ট;
- SaVO-তে - 1 IAP এবং 1 Shap, মোট 2 টি এয়ার রেজিমেন্ট;
- ZakVO-তে - 9 iap, 2 পদাতিক ফাইটিং ইউনিট, মোট 11 টি এয়ার রেজিমেন্ট;
- ArchVO-তে - 1টি। এয়ার রেজিমেন্ট
মস্কো শহরের প্রতিরক্ষায় 6টি ফাইটার এভিয়েশন রেজিমেন্ট রয়েছে।
বাহিনীর বিস্তারিত গ্রুপিং সংযুক্ত মানচিত্রে দেখানো হয়েছে [9]।
নির্দেশিত বিমান বাহিনী ছাড়াও, আজ 52টি আইএপি, 30টি বিবিপি, 4 শেপ, 7টি ডিবিপি এবং 22টি ডিআইএস গঠন পর্যায়ে রয়েছে এবং মোট 115টি এয়ার রেজিমেন্টের জন্য সম্পূর্ণরূপে অকমব্যাট-প্রস্তুত রয়েছে, যার সম্পূর্ণ প্রস্তুতি 1.1.42 তারিখে গণনা করা হবে।
এই এয়ার রেজিমেন্টগুলি, তারা প্রস্তুত হওয়ার সাথে সাথে, নিম্নলিখিত হিসাবে বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে:
- পশ্চিমে 41টি IAP, 30 BBP, 4 Shap, 5 DVP, 14 DIS এবং মোট 94টি এয়ার রেজিমেন্ট বরাদ্দ করা, যার মধ্যে:
- ফ্রন্টগুলির মধ্যে রয়েছে 41টি আইএপি, 33টি বিবিপি, 4টি শেপ, 7টি ডিস, মোট 87টি এয়ার রেজিমেন্ট;
- হাইকমান্ডের রিজার্ভের অংশ হিসাবে - 4 IAP, 3 DBP, মোট 7 টি এয়ার রেজিমেন্ট;
- ফার ফ্রন্ট এবং ZakVO-এর জন্য 10টি এয়ার রেজিমেন্ট এবং ZakVO-এর জন্য 6টি এয়ার রেজিমেন্ট ছেড়ে দিন;
- মস্কোর প্রতিরক্ষায় - 5 ইস্ট। এয়ার রেজিমেন্ট
এই এয়ার রেজিমেন্টগুলির পরিষেবাতে প্রবেশের আনুমানিক তারিখগুলি মানচিত্রের সারণী অনুসারে [10]।
IV পশ্চিমে মোতায়েন ফ্রন্টগুলির গঠন এবং কাজ (মানচিত্র 1:1,000,000) [11]:
উত্তর ফ্রন্ট (এলভিও) - 3টি সেনাবাহিনী, যার মধ্যে 15টি রাইফেল, 4টি ট্যাঙ্ক এবং 2টি মোটরচালিত ডিভিশন এবং মোট 21টি ডিভিশন, 18টি এভিয়েশন রেজিমেন্ট এবং উত্তর নৌবাহিনী, যার প্রধান কাজগুলি - লেনিনগ্রাদের প্রতিরক্ষা, মুরমানস্কের বন্দর। , কিরভ ঝেল। রাস্তা এবং, বাল্টিক নৌবাহিনীর সাথে, ফিনল্যান্ড উপসাগরের জলে আমাদের সম্পূর্ণ আধিপত্য নিশ্চিত করে। একই উদ্দেশ্যে, এস্তোনিয়ান এসএসআর-এর উত্তর এবং উত্তর-পশ্চিম উপকূলের প্রতিরক্ষা PribOVO থেকে উত্তর ফ্রন্টে স্থানান্তর করার পরিকল্পনা করা হয়েছে।
বাম দিকের সামনের সীমানা হল Ostashkov, Ostrov, Võru, Viljandi, hall. মাতাসালু, ইজেল এবং ডাগো দ্বীপপুঞ্জ একচেটিয়াভাবে।
ফ্রন্ট হেডকোয়ার্টার - পারগোলোভো।
উত্তর-পশ্চিম ফ্রন্ট (প্রিবোভো) - তিনটি সেনাবাহিনী, যার মধ্যে 17টি রাইফেল ডিভিশন [(যার মধ্যে 6টি জাতীয়)], 4টি ট্যাঙ্ক, 2টি মোটর চালিত ডিভিশন এবং মোট 23টি ডিভিশন এবং 13টি এভিয়েশন রেজিমেন্ট রয়েছে, যার কাজগুলি: - দৃঢ়ভাবে রিগাকে ঢেকে রাখে। একগুঁয়ে প্রতিরক্ষা এবং ভিলনা দিক, পূর্ব প্রুশিয়া থেকে শত্রু আক্রমণ প্রতিরোধ করে; পশ্চিম উপকূল এবং Ezel এবং Dago দ্বীপের প্রতিরক্ষা শত্রু উভচর অবতরণ প্রতিরোধ.
বাম দিকের সামনের সীমানাটি হল পোলটস্ক, ওশম্যানি, ড্রুসকেনিকি, মার্জারবোভা, লেটজেন। ফ্রন্ট হেডকোয়ার্টার - পোনেভেজ।
ওয়েস্টার্ন ফ্রন্ট (ZapOVO) - 31টি রাইফেল, 8টি ট্যাঙ্ক, 4টি মোটর চালিত এবং 2টি অশ্বারোহী ডিভিশন এবং মোট 45টি ডিভিশন এবং 21টি এভিয়েশন রেজিমেন্ট নিয়ে গঠিত চারটি সেনাবাহিনী।
উদ্দেশ্য: – ড্রুসকেনিকি, অস্ট্রোলেকার সামনে একগুঁয়ে প্রতিরক্ষা সহ, লিডা এবং বিয়ালস্টক দিকগুলিকে দৃঢ়ভাবে আবৃত করতে;
- দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাদের আক্রমণাত্মক রূপান্তরের সাথে সাথে, ওয়ারশ, সিডলস, রাডম-এর নির্দেশে ফ্রন্টের বাম অংশের আক্রমণ, ওয়ারশ গ্রুপকে পরাজিত করতে এবং ওয়ারশকে [অবদান দেওয়ার জন্য] দখল করতে, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সাথে সহযোগিতা, শত্রুর লুবলিন-রাডম গ্রুপকে পরাজিত করতে, নদীতে পৌঁছাতে। ভিস্টুলা এবং মোবাইল ইউনিট রাডম ক্যাপচার করতে [এবং ওয়ারশ এবং পূর্ব প্রুশিয়া থেকে এই অপারেশন নিশ্চিত করা]।
বাম দিকে সামনের সীমানা নদী। Pripyat, Pinsk, Vlodava, Demblin, Radom.
ফ্রন্ট হেডকোয়ার্টার - বারানোভিচি।
দক্ষিণ-পশ্চিম ফ্রন্ট - 74টি রাইফেল, 28টি ট্যাঙ্ক, 15টি মোটরচালিত এবং 5টি অশ্বারোহী ডিভিশন এবং মোট 122টি ডিভিশন এবং 91টি এভিয়েশন রেজিমেন্ট নিয়ে গঠিত আটটি সেনাবাহিনী, তাৎক্ষণিক কাজগুলি সহ:
ক) সামনের ডানদিকের সেনাবাহিনীর দ্বারা একটি কেন্দ্রীভূত আঘাতের সাথে, নদীর পূর্ব দিকে প্রধান শত্রু দলটিকে ঘিরে ফেলুন এবং ধ্বংস করুন। লুবলিন অঞ্চলে ভিস্টুলা;
খ) একই সময়ে, সিয়েনিয়াওয়া, প্রজেমিসল, লুটোউইস্কার সামনে থেকে আক্রমণের মাধ্যমে, ক্রাকো এবং স্যান্ডোমিয়ারজ-কেলেকের দিকনির্দেশে শত্রু বাহিনীকে পরাজিত করে এবং এই এলাকা থেকে আরও অগ্রসর হওয়ার অভিপ্রায়ে ক্রাকো, কাতোভিস, কিলস অঞ্চল দখল করে। উত্তর বা উত্তর-পশ্চিম দিকে শত্রু ফ্রন্টের উত্তর শাখার বৃহৎ বাহিনীকে পরাজিত করতে এবং প্রাক্তন পোল্যান্ড এবং পূর্ব প্রুশিয়ার অঞ্চল দখল করতে;
গ) দৃঢ়ভাবে হাঙ্গেরি এবং রোমানিয়ার সাথে রাষ্ট্রীয় সীমানা রক্ষা করুন এবং উত্তরকে পরাজিত করার তাৎক্ষণিক লক্ষ্য নিয়ে চেরনিভতসি এবং চিসিনাউ অঞ্চল থেকে রোমানিয়ার বিরুদ্ধে কেন্দ্রীভূত আক্রমণ শুরু করতে প্রস্তুত থাকুন। রোমানিয়ান সেনাবাহিনীর শাখা এবং নদী লাইনে পৌঁছান। মোল্দোভা, আইএসি [১২]।
উপরোক্ত পরিকল্পনার পরিপূর্ণতা নিশ্চিত করার জন্য, নিম্নলিখিত ব্যবস্থাগুলি আগে থেকেই পালন করা প্রয়োজন, যা ছাড়া আকাশ এবং স্থল উভয় দিক থেকে শত্রুর উপর আশ্চর্যজনক হামলা চালানো অসম্ভব:
1. সংরক্ষিত প্রশিক্ষণের আড়ালে সৈন্যদের একটি গোপন সংহতি পরিচালনা করা;
2. ক্যাম্পে প্রবেশের ছদ্মবেশে, পশ্চিম সীমান্তের কাছাকাছি সৈন্যদের একটি গোপন ঘনত্ব পরিচালনা করুন, প্রথমত, হাই কমান্ডের সমস্ত সংরক্ষিত বাহিনীকে কেন্দ্রীভূত করুন;
3. প্রত্যন্ত জেলা থেকে ফিল্ড এয়ারফিল্ডে গোপনে বিমান চালনাকে কেন্দ্রীভূত করুন এবং এখন একটি বিমান চালনা পিছনে মোতায়েন করা শুরু করুন;
4. ধীরে ধীরে, প্রশিক্ষণ শিবির এবং রসদ অনুশীলনের ছদ্মবেশে, পিছনের এবং হাসপাতালের বেস বিকাশ করুন।
হাইকমান্ডের রিজার্ভের গ্রুপিং।
হাইকমান্ডের রিজার্ভে 5টি সেনাবাহিনী রাখুন এবং তাদের কেন্দ্রীভূত করুন:
- ভায়াজমা, সিচেভকা, ইয়েলনিয়া, ব্রায়ানস্ক, সুখিনিচি এলাকায় 9 টি রাইফেল, 4 টি ট্যাঙ্ক এবং 2 টি মোটরচালিত ডিভিশন, মোট 15 টি ডিভিশন নিয়ে গঠিত দুটি সেনাবাহিনী;
- ভিলেইকা, নোভোগ্রোডক, মিনস্ক এলাকায় 4 টি রাইফেল, 2 টি ট্যাঙ্ক এবং 2 টি মোটরচালিত ডিভিশন এবং মোট 8 টি ডিভিশন নিয়ে গঠিত একটি সেনাবাহিনী;
- শেপেতোভকা, প্রসকুরভ, বার্ডিচেভ এবং 2টি এলাকায় 6টি রাইফেল, 4টি ট্যাঙ্ক এবং 2টি মোটরচালিত ডিভিশন এবং মোট 12টি ডিভিশন নিয়ে গঠিত একটি সেনাবাহিনী।
- 8টি রাইফেল, 2টি ট্যাঙ্ক এবং 2টি মোটরচালিত ডিভিশন নিয়ে গঠিত একটি সেনাবাহিনী এবং বিলা সেরকভা, জেভেনিগোরোডকা, চেরকাসি এলাকায় মোট 12টি ডিভিশন।
VI. ঘনত্ব এবং স্থাপনা আবরণ.
শত্রুর সম্ভাব্য আশ্চর্য আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য, আমাদের সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েনকে কভার করতে এবং আক্রমণের জন্য তাদের প্রস্তুত করার জন্য, এটি প্রয়োজনীয়:
1. রাজ্য সীমান্তের একটি শক্তিশালী প্রতিরক্ষা এবং কভার সংগঠিত করুন, এর জন্য সীমান্ত জেলাগুলির সমস্ত সৈন্য এবং পশ্চিমে মোতায়েন করার জন্য নির্ধারিত প্রায় সমস্ত বিমান ব্যবহার করে;
2. দেশের বিমান প্রতিরক্ষার জন্য একটি বিশদ পরিকল্পনা তৈরি করুন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পূর্ণ প্রস্তুতিতে আনুন।
আমি এই বিষয়ে আদেশ দিয়েছি, এবং 06/01/41 তারিখের মধ্যে রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা এবং বিমান প্রতিরক্ষার পরিকল্পনার উন্নয়ন সম্পূর্ণভাবে সম্পন্ন হবে।
কভারিং সৈন্যদের গঠন এবং গ্রুপিং সংযুক্ত মানচিত্র অনুযায়ী হয় [13]।
একই সময়ে, হাঙ্গেরির সাথে সীমান্তে 1942 সালে সুরক্ষিত অঞ্চলগুলির নির্মাণ শুরু করার জন্য এবং লাইন বরাবর দুর্গযুক্ত অঞ্চলগুলির নির্মাণ চালিয়ে যাওয়ার জন্য প্রতিটি সম্ভাব্য উপায়ে সুরক্ষিত অঞ্চলগুলির নির্মাণ এবং অস্ত্রশস্ত্রের গতি ত্বরান্বিত করা প্রয়োজন। পুরাতন রাষ্ট্রীয় সীমান্তের [14]।
VII. নৌবাহিনীর কাজগুলি আপনার দ্বারা পূর্বে অনুমোদিত আমার প্রতিবেদন অনুসারে সেট করা হয়েছিল।
অষ্টম। সৈন্যদের মোতায়েন এবং উপলব্ধ সরবরাহ সহ তাদের যুদ্ধ অভিযান নিশ্চিত করা হয়:
গোলাবারুদের জন্য - তিন সপ্তাহের জন্য ছোট-ক্যালিবার শেল;
মাঝারি-ক্যালিবার - এক মাসের জন্য;
ভারী-ক্যালিবার - এক মাসের জন্য;
মিনামি - অর্ধ মাসের জন্য;
বিমান বিধ্বংসী শট দ্বারা -
37 মিমি - 5 দিনের জন্য;
76 মিমি - দেড় মাসের জন্য;
85 মিমি - 11 দিনের জন্য;
বিমান গোলাবারুদের জন্য -
উচ্চ বিস্ফোরক বোমা - এক মাসের জন্য;
বর্ম-ছিদ্র - 10 দিনের জন্য;
কংক্রিট ভাঙা - 10 দিনের জন্য;
বিভক্তকরণ - এক মাসের জন্য;
অগ্নিসংযোগকারী - অর্ধ মাসের জন্য;
জ্বালানী এবং লুব্রিকেন্টের জন্য -
পেট্রল বি -78 - 10 দিনের জন্য
বি -74 পেট্রল - এক মাসের জন্য;
পেট্রল B-70 - 2.5 মাসের জন্য;
পেট্রল - 1.5 মাসের জন্য;
ডিজেল জ্বালানী - এক মাসের জন্য।
পশ্চিমাঞ্চলীয় জেলাগুলির জন্য উদ্দিষ্ট জ্বালানি মজুদগুলি অভ্যন্তরীণ জেলাগুলিতে উল্লেখযোগ্য পরিমাণে (তাদের অঞ্চলে ক্ষমতার অভাবের কারণে) একচেলন করা হয়।
IX. জিজ্ঞাসা করুন:
1. ইউএসএসআর-এর সশস্ত্র বাহিনীর কৌশলগত স্থাপনার জন্য উপস্থাপিত পরিকল্পনা এবং জার্মানির সাথে যুদ্ধের ক্ষেত্রে পরিকল্পিত সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করুন;
2. প্রথমত, হাইকমান্ড এবং বিমান চলাচলের সমস্ত সংরক্ষিত সেনাবাহিনীর গোপন সংঘবদ্ধকরণ এবং গোপন ঘনত্বের সামঞ্জস্যপূর্ণ বাস্তবায়নকে অবিলম্বে অনুমোদন করা;
3. NKPS থেকে 1941 সালের পরিকল্পনা অনুযায়ী রেলপথ নির্মাণের সম্পূর্ণ এবং সময়মত বাস্তবায়নের দাবি, এবং বিশেষ করে লভভের দিকে;
4. ট্যাঙ্ক এবং বিমানের বস্তুগত যন্ত্রাংশ, সেইসাথে গোলাবারুদ এবং জ্বালানী উৎপাদন এবং সরবরাহের জন্য কঠোরভাবে সময়মত পরিকল্পনা পূরণ করতে শিল্পকে বাধ্য করুন।
নতুন সুরক্ষিত এলাকা নির্মাণের প্রস্তাব অনুমোদন করুন [15]।
অ্যাপ্লিকেশন:
1. একটি মানচিত্রে স্থাপনের চিত্র 1:1000,000 1 কপিতে;
2. 3টি মানচিত্রে কভারের জন্য স্থাপনার পরিকল্পনা;
3. 1 কপিতে বাহিনীর সম্পর্কের চিত্র।
4. পশ্চিমে বিমান বাহিনীর ঘাঁটির তিনটি মানচিত্র।
[১] নথিটি স্ট্যান্ডার্ড টাইপরাইটার শীটে একটি 15-পৃষ্ঠার পাণ্ডুলিপি, যা এ.এম. ভাসিলেভস্কির কালো কালিতে লেখা। প্রথম পৃষ্ঠাটি ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্সের কোণার স্ট্যাম্প সহ একটি ফর্মে রয়েছে। তারিখ 15 মে, 1941 পরিশিষ্টের শিলালিপি অনুসারে - মানচিত্র এবং ডায়াগ্রাম। পাণ্ডুলিপির পাঠ্যটিতে পেন্সিল দিয়ে তৈরি কৌশলগত, পরিসংখ্যানগত এবং সম্পাদকীয় প্রকৃতির স্পষ্টীকরণ এবং সংশোধন রয়েছে। ভি ড্যানিলভের মতে, রেড আর্মির জেনারেল স্টাফের প্রথম ডেপুটি চিফ, লেফটেন্যান্ট জেনারেল এনভি ভাতুটিন তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অন্য সংস্করণ অনুসারে, পাঠ্য সংশোধনগুলি জি কে ঝুকভের হাত দ্বারা করা হয়েছিল।
[2] এখানে এবং নীচে, পাঠ্যের সাথে যুক্ত বাক্যাংশগুলি মোটা অক্ষরে দেওয়া হয়েছে।
[৩] এখানে এবং নীচে, যে বাক্যাংশগুলি পরে পাঠ্য থেকে মুছে ফেলা হয়েছিল সেগুলি বর্গাকার বন্ধনীতে দেওয়া হয়েছে।
[৪] নথিতে আন্ডারলাইন করা হয়েছে।
[৫] নথিতে আন্ডারলাইন করা হয়েছে।
[৬] শেষ অনুচ্ছেদ এবং আগেরটির শেষ বাক্যাংশটি এন.এফ. ভাতুটিন লিখেছেন।
[৭] শেষ দুটি বাক্যাংশ এন.এফ. ভাতুটিন লিখেছিলেন।
[৮] মানচিত্রটি প্রকাশিত হয়নি।
[৯] মানচিত্রটি প্রকাশিত হয়নি।
[10] মানচিত্র এবং টেবিল প্রকাশ করা হয় না.
[১১] মানচিত্রটি প্রকাশিত হয়নি।
[১২] শব্দ "কেন্দ্রিক" এবং অনুচ্ছেদের শেষ বাক্যাংশটি এন.এফ. ভাতুটিন লিখেছিলেন।
[১৩] মানচিত্রটি প্রকাশিত হয়নি।
[১৪] শেষ অনুচ্ছেদটি লিখেছেন এন.এফ. ভাতুটিন।
[১৫] শব্দগুচ্ছটি এন.এফ. ভাতুটিন লিখেছিলেন।
লিপি.
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 237, পিপি। 1-15।
প্রকাশিত: 1941: 2টি বইয়ে। বই 2./ Comp. এল.ই. রেশিন এবং অন্যান্য; এড. ভিপি নাউমোভা; এন্ট্রি শিল্প. acad এএন ইয়াকোলেভা। – এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন “ডেমোক্রেসি”, 1998। – পি. 215-221।
3. ZapOVO সৈন্য নং 503859/ss/ov কমান্ডারকে নির্দেশ
[মে 20, 1941 এর পরে নয়]
সোভ. গোপন
বিশেষ গুরুত্বের
উদাহরণ নং 2
মানচিত্র 1:1 000000।
20 মে, 1941 সালের মধ্যে জেলা সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, আপনি ব্যক্তিগতভাবে, চিফ অফ স্টাফ এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধানের সাথে বিকাশ করবেন:
ক) কাঞ্চিয়ামিস্টিস থেকে হ্রদ পর্যন্ত রাজ্যের সীমান্ত প্রতিরক্ষার জন্য একটি বিশদ পরিকল্পনা। সুইটেজ (মোকদ্দমা);
খ) একটি বিশদ বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করুন।
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের শক্তিশালী প্রতিরক্ষা জেলার সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে দৃঢ়ভাবে আবৃত করবে।
3. এয়ার ডিফেন্স এবং এভিয়েশন অপারেশন রেলওয়ের স্বাভাবিক অপারেশন এবং সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করবে।
4. সমস্ত ধরণের জেলা পুনঃসংযোগ ব্যবহার করে, সময়মত শত্রু সৈন্যদের ঘনত্ব এবং দলবদ্ধতার প্রকৃতি নির্ধারণ করুন।
5. সক্রিয় এভিয়েশন অ্যাকশনের মাধ্যমে, প্রধান রেলওয়ে জংশন, সেতু, ক্রসিং এবং ট্রুপ গ্রুপগুলিতে বিমানের আধিপত্য এবং শক্তিশালী স্ট্রাইক অর্জন করে, শত্রু সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েনকে ব্যাহত এবং বিলম্বিত করে।
6. বায়ুবাহিত আক্রমণ বাহিনী এবং শত্রুর নাশকতাকারী দলগুলিকে জেলার ভূখণ্ডে নামানো এবং অবতরণ করা থেকে বিরত রাখুন।
২. নিম্নলিখিত মৌলিক নির্দেশাবলী দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা সংগঠিত করুন:
1. প্রতিরক্ষার ভিত্তি হওয়া উচিত সুরক্ষিত এলাকাগুলির অবিরাম প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় সীমান্তে তৈরি ক্ষেত্র দুর্গগুলি, তাদের আরও উন্নয়নের জন্য সমস্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে। প্রতিরক্ষাকে সক্রিয় কর্মের চরিত্র দিন। প্রতিরক্ষা ভেদ করার যে কোনও শত্রু প্রচেষ্টা অবিলম্বে কর্পস এবং সেনা রিজার্ভ থেকে পাল্টা আক্রমণ দ্বারা নির্মূল করা উচিত।
2. অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন। শত্রুর বৃহৎ মোটরচালিত যান্ত্রিক ইউনিট দ্বারা প্রতিরক্ষা ফ্রন্টের একটি অগ্রগতি ঘটলে, তাদের বিরুদ্ধে লড়াই এবং অগ্রগতি নির্মূল করতে হবে জেলা কমান্ডের সরাসরি আদেশ দ্বারা, যার উদ্দেশ্যে বিরোধীদের বড় অংশ ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড, মেকানাইজড কর্পস এবং এভিয়েশন ব্যাপকভাবে ব্যবহার করা হবে। অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের কাজ হ'ল শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ প্রস্তুত লাইনে ট্যাঙ্কগুলির সাথে দেখা করা এবং বিমান চালনার সাথে আমাদের মোটরযুক্ত যান্ত্রিক কর্পস এপ্রোচ এবং পাল্টা আক্রমণ না হওয়া পর্যন্ত তাদের অগ্রগতি বিলম্বিত করা। মেকানাইজড কর্পসের কাজ হল শত্রুর যান্ত্রিক ইউনিটকে চূড়ান্ত পরাজয় ঘটাতে এবং অগ্রগতি দূর করার জন্য শক্তিশালী ফ্ল্যাঙ্ক এবং এককেন্দ্রিক স্ট্রাইক সহ অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের আড়ালে মোতায়েন করা।
3. বিশেষভাবে দায়ী হতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি বিবেচনা করুন:
ক) সুভাপকি, লিডা;
খ) সুওয়াপকি, বিয়ালস্টক;
গ) অস্ট্রোলেকা, মালকিনিয়ার সামনে থেকে বিয়ালস্টক পর্যন্ত;
d) Siedlce, Volkovysk;
ঘ) ব্রেস্ট-লিটোভস্ক, বারানোভিচি।
4. অনুকূল অবস্থার অধীনে, হাইকমান্ডের নির্দেশে, দ্রুত আক্রমণ চালানোর জন্য সমস্ত প্রতিরক্ষাকারী সৈন্য এবং সেনাবাহিনী এবং জেলাগুলির সংরক্ষণাগারগুলি প্রস্তুত থাকতে হবে।
III.
ডানদিকে বাল্টিক মিলিটারি ডিস্ট্রিক্ট। পোনেভেজে সংঘবদ্ধতার 3য় দিন থেকে সদর দফতর। তার বাম পাশের 11 তম আর্মি জুরবার্গ ফ্রন্টে প্রতিরক্ষা সংগঠিত করে, দাবি। কাঞ্চিয়ামিস্টিস শতর্ম – কৌনাস। PribOVO-এর সাথে সীমানা – Oshmeny, Druskeniki, Margerabovo, Letzen, ZapOVO-এর জন্য Margerabov ছাড়া সব পয়েন্ট।
বামদিকে কিইভ বিশেষ সামরিক জেলা। 3য় দিন থেকে সদর দপ্তর টারনোপোল। তার ডানদিকের 5ম আর্মি সামনের অংশে প্রতিরক্ষা সংগঠিত করে। হ্রদ Svitez, Krystynopol, Shtarm, Kovel.
KOVO-এর সাথে বর্ডার - Pinsk, Wlodawa, Demblin, সবই ZAPOVO-এর জন্য Demblin বাদ দিয়ে।
IV নির্ধারিত কাজগুলি সম্পাদন করার জন্য, চারটি কভার এলাকা আছে।
কভার এলাকা নং 1 - 3য় সেনাবাহিনী।
যৌগ:
3য় সেনা অধিদপ্তর;
মামলার 4 পৃষ্ঠা নিয়ন্ত্রণ করুন;
56, 27, 85 এবং 24 বিভাগ;
11 তম যান্ত্রিক কর্পস নিয়ন্ত্রণ;
29 এবং 33 ট্যাংক বিভাগ;
204 মোটর চালিত বিভাগ;
6 অ্যান্টি-ট্যাঙ্ক শিল্প। ব্রিগেড
গ্রোডনো সুরক্ষিত এলাকার গ্যারিসন;
11 তম মিশ্র বিমান চলাচল বিভাগ;
সীমান্ত অংশ।
24 তম পদাতিক ডিভিশনের প্রথম ভ্রাম্যমাণ দলকে গতিশীলতার 5 তম দিনের পরে গ্রডনো এলাকায় আনা উচিত।
এলাকার প্রধান - 3য় সেনাবাহিনীর কমান্ডার। ঝড় গ্রডনো।
বাম দিকে সীমানা - আর্ট। Novelnya, দাবি. সোকুলকা, দাবি। শুচিন, দাবি. ফ্রেডরিকসকফ।
কাজটি হল গ্রোডনো সুরক্ষিত এলাকা এবং কাঞ্চিয়ামিয়েস্টিস ফ্রন্টে ক্ষেত্র দুর্গের একটি শক্তিশালী প্রতিরক্ষা, যতক্ষণ না শুচিন দাবি করে। Lida, Grodno এবং Bialystok দিকনির্দেশ কভার করুন।
কভার এলাকা নং 2 - 10 তম সেনাবাহিনী।
যৌগ:
10 সেনাবাহিনীর নিয়ন্ত্রণ;
ভবন 1 এবং 5 নিয়ন্ত্রণ;
8ম, 13ম, 86ম এবং 2য় বিভাগ;
নিয়ন্ত্রণ 6 kav. আবাসন;
6 ম এবং 36 তম অশ্বারোহী। বিভাগ
নিয়ন্ত্রণ 6 mech. আবাসন;
4 র্থ এবং 7 ম ট্যাংক বিভাগ;
29 তম মোটর চালিত বিভাগ;
ওসোভেটস্কি এবং জামব্রোভো সুরক্ষিত অঞ্চলের গ্যারিসন;
9ম মিশ্র বিমান চলাচল বিভাগ;
সীমান্ত অংশ।
এলাকার প্রধান - 10 তম সেনাবাহিনীর কমান্ডার। Shtarm - Bialystok.
বাম দিকে সীমানা দাবি. চলুন যোগ করা যাক, Svisloch, Surals, Chileevo এবং আরও নদীর ধারে। বাগ
6 অশ্বারোহী Tykocin, Sokoly, Menlyanin এলাকায় একটি কর্পস আছে.
এই অঞ্চলের কাজ হল Osowietsky এবং Zambrowski সুরক্ষিত এলাকাগুলির শক্তিশালী প্রতিরক্ষা এবং সীমানার মধ্যে ক্ষেত্রের দুর্গগুলি, যা Bialystok এবং বিশেষ করে জোহানিসবার্গ, Ostroleka এবং Ostrow Mazowiecki থেকে অভিমুখ জুড়ে।
কভার এলাকা নং 3 - 13 তম সেনাবাহিনী।
যৌগ:
মামলার 2 পৃষ্ঠা নিয়ন্ত্রণ করুন;
113 এবং 49 পিপি বিভাগ;
নিয়ন্ত্রণ 13 mech. আবাসন;
25 এবং 31 ট্যাংক বিভাগ;
208 তম মোটর চালিত বিভাগ;
43 তম মিশ্র বিমান চলাচল বিভাগ;
সীমান্ত অংশ।
জেলার প্রধান হলেন 13 তম সেনাবাহিনীর কমান্ডার এবং বেলস্কে তার আগমনের আগে দ্বিতীয় কর্পসের কমান্ডার। সংঘবদ্ধকরণের 3 য় দিন থেকে শতার্ম 13 - বেলস্ক।
বাম দিকে সীমানা দাবি. কসোভো, হাইনুভকা, দ্রোগিচিন, গুরা কালওয়ারিয়া।
এই অঞ্চলের কাজ হল দৃঢ়ভাবে কসি এবং সোকোলো থেকে বিয়েলস্কের দিকটি ক্ষেত্র দুর্গের প্রতিরক্ষার সাথে আবৃত করা।
কভার এলাকা নং 4 - 4 সেনাবাহিনী।
যৌগ:
৪র্থ সেনা অধিদপ্তর;
মামলার 28 পৃষ্ঠা নিয়ন্ত্রণ করুন;
6, 42, 75 এবং 100 বিভাগ;
নিয়ন্ত্রণ 14 mech. আবাসন;
22 এবং 30 ট্যাংক বিভাগ;
205 মোটর চালিত বিভাগ;
ব্রেস্ট সুরক্ষিত এলাকার গ্যারিসন;
10 তম মিশ্র বিমান চলাচল বিভাগ;
সীমান্ত অংশ।
100 তম বিভাগের প্রথম ভ্রাম্যমাণ দলটিকে চেরেমখা এলাকায় নিয়ে আসা উচিত
সংঘবদ্ধতার 4 দিন।
এলাকার প্রধান - চতুর্থ সেনাবাহিনীর কমান্ডার।
বাম দিকে সীমানা সঙ্গে সীমানা. কোভো।
কাজটি হল ব্রেস্ট সুরক্ষিত এলাকা এবং নদীর পূর্ব তীর বরাবর মাঠের দুর্গের একটি শক্তিশালী প্রতিরক্ষা। বাগ, সেনাবাহিনীর ঘনত্ব এবং স্থাপনার আবরণ।
V. জেলা কমান্ডের তাৎক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
1. 17 তম এবং 50 তম পদাতিক ডিভিশন নিয়ে গঠিত 21 তম পদাতিক কর্পস, স্টেশনের এলাকায় সংঘবদ্ধ হওয়ার 15 তম দিনের পরে নয়। দ্রুস্কেনিকি, ইয়াসিডোমলিয়া, স্কিডেল, ডেমব্রোভো।
2. 47 তম পদাতিক কর্পস, 55 তম, 121 তম এবং 155 তম পদাতিক ডিভিশন নিয়ে গঠিত, প্রুজানি, জাপ্রুদ (ম্যাপ 200,000), কার্তুজবেরেজ, ব্লুডেন এলাকায় সংঘবদ্ধ হওয়ার 15 তম দিনের পরে নয়।
3. 44 তম কর্পস, 108, 64 এবং 161 তম ডিভিশন, 37 এবং 143 তম ডিভিশন নিয়ে গঠিত - সবগুলিই স্থায়ী স্থাপনার পয়েন্টে, মোতায়েন পরিকল্পনা অনুসারে সেনাবাহিনীতে তাদের আরও স্থানান্তর সহ।
4. অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেড - স্টেশন এলাকায় 7 তম। Blasostowica, Grudsk, Jalówka; 8 ম - লিডা এলাকায়।
5. যান্ত্রিক ভবন:
17 এমকে, ভলকোভিস্ক অঞ্চলে 27 এবং 36টি ট্যাঙ্ক বিভাগ এবং 209টি মোটর চালিত বিভাগ নিয়ে গঠিত;
20 MK - 26 এবং 38টি ট্যাঙ্ক বিভাগ এবং 210টি মোটর চালিত ইউনিট নিয়ে গঠিত। ওশমিয়ানী এলাকায় বিভাগ।
6. পুখোভিচি, ওসিপোভিচি এলাকায় 4র্থ এয়ারবর্ন কর্পস।
7. বিমান চলাচল - 59 এবং 60 ফাইটার এভিয়েশন বিভাগ; 12 তম এবং 13 তম বোম্বার বিভাগ।
3য় এভিয়েশন কর্পস - 42 এবং 52টি দূরপাল্লার বোমারু বিমান চলাচল বিভাগ এবং 61টি ফাইটার ডিভিশন নিয়ে গঠিত। কর্পস হাইকমান্ডের অ্যাসাইনমেন্টে ব্যবহৃত হয়।
VI. বিমান চালনার কাজ:
1. প্রতিষ্ঠিত ঘাঁটি এবং এয়ারফিল্ডে যুদ্ধবিমান দ্বারা ধারাবাহিক স্ট্রাইক ব্যবহার করে, সেইসাথে আকাশে যুদ্ধ অভিযান, শত্রু বিমানকে ধ্বংস করে এবং যুদ্ধের প্রথম দিন থেকেই বিমানের আধিপত্য অর্জন করে।
2. ফাইটার এয়ারক্রাফ্ট, জেলার সমগ্র বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ঘনিষ্ঠ সহযোগিতায়, দৃঢ়ভাবে জেলার সৈন্যদের একত্রিতকরণ এবং ঘনত্ব, রেলপথের স্বাভাবিক কার্যক্রম, এবং শত্রু বিমানকে জেলার ভূখণ্ড দিয়ে উড়তে বাধা দেবে। দেশের অভ্যন্তর।
3. স্থল বাহিনীর সাথে সহযোগিতায়, অগ্রসরমান শত্রুকে ধ্বংস করুন এবং তার বৃহৎ মোটরচালিত যান্ত্রিক বাহিনীকে জেলার প্রতিরক্ষা ফ্রন্ট ভেঙ্গে যেতে বাধা দিন।
4. কোনিগসবার্গ, মেরিয়েনবার্গ, অ্যালেনস্টাইন, থর্ন, ক্যালিস, লডজ এবং ওয়ারশ-এর বৃহৎ রেলওয়ে সেতু এবং জংশনে এবং সেইসাথে শত্রু সৈন্য গোষ্ঠীগুলিতে শক্তিশালী, পদ্ধতিগত আক্রমণের মাধ্যমে, শত্রু সৈন্যদের ঘনত্ব ব্যাহত এবং বিলম্বিত করে।
VII. পশ্চিমী বিশেষ সামরিক জেলার কমান্ডের আদেশ দ্বারা:
1. পিছনের লাইন প্রস্তুত করুন:
21 এসকে - সামনে Merech, Rotnitsa, Ozery, Lunno.
47 এসকে - মুরাভা, প্রুজানি, ডিনিপার-বাগ খাল থেকে গোরোডেটস পর্যন্ত।
2. রাইফেল কর্পস এবং অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের সহযোগিতায় যান্ত্রিক কর্পস এবং বিমান চালনার দ্বারা পাল্টা আক্রমণের ব্যবস্থা করা।
3. নদীর প্রতিরক্ষার সম্পূর্ণ গভীরতার জন্য রিকনোইটার এবং পিছনের লাইন প্রস্তুত করুন। বেরেজিনা সহ।
জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, সম্পূর্ণ গভীরতায় অ্যান্টি-ট্যাঙ্ক বাধা তৈরি করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং খনির সেতু, রেলওয়ে জংশন এবং সম্ভাব্য শত্রু ঘনত্বের পয়েন্ট (সৈন্য, সদর দফতর, হাসপাতাল ইত্যাদি) জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
4. জেলার মধ্যে প্রাক্তন রাজ্য সীমান্তে দুর্গযুক্ত এলাকাগুলিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
5. বিকাশ করুন: ক) সতর্ক অবস্থায় সৈন্য সংগ্রহ এবং সীমান্ত সৈন্যদের জন্য সহায়তা ইউনিট বরাদ্দ করার জন্য একটি পরিকল্পনা; খ) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, কাঠামো এবং সুবিধাগুলির সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য একটি পরিকল্পনা।
6. জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, বিশেষ নির্দেশাবলী অনুসারে, কারখানা, কারখানা, ব্যাংক এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, সরকারী সংস্থা, গুদাম, সামরিক ও রাষ্ট্রীয় সম্পত্তি, সামরিক কর্মী, পরিবহনের মাধ্যম ইত্যাদি সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। .
7. বিমান প্রতিরক্ষা পরিকল্পনায়, সৈন্যদের বিমান প্রতিরক্ষা এবং পশ্চিমী বায়ু প্রতিরক্ষা অঞ্চলে অঞ্চলের বিমান প্রতিরক্ষার জন্য সরবরাহ করুন, বিশেষত বিস্তারিতভাবে বিকাশ করুন:
ক) ভিএনওএস পরিষেবার সংস্থান এবং বিমান চলাচল এয়ারফিল্ডগুলির তাত্ক্ষণিক বিজ্ঞপ্তি - প্রাথমিকভাবে ফাইটার এয়ারক্রাফ্ট, কোম্পানি এবং লাইন ভিএনওএস পোস্ট উভয় থেকে, বিমান প্রতিরক্ষা পয়েন্ট এবং সুবিধাগুলির বিজ্ঞপ্তি, ব্রিগেড জেলা ডিরেক্টরেট এবং বিমান প্রতিরক্ষা অঞ্চল;
খ) ফাইটার এয়ারক্রাফটের ব্যবহার এবং ক্রিয়াকলাপ, পৃথক বিমান ইউনিটের জন্য শত্রু বিমান ধ্বংসের জন্য এলাকা স্থাপন;
গ) বিমান বিধ্বংসী কামান এবং স্থায়ী বিমান প্রতিরক্ষা পয়েন্ট এবং সুবিধা, আনলোডিং এলাকা এবং সৈন্য ঘনত্ব এলাকাগুলির ফাইটার এয়ারক্রাফ্ট দ্বারা পুঙ্খানুপুঙ্খ সুরক্ষা;
ঘ) যোগাযোগের সমস্যা এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ।
অষ্টম। পিছনের নির্দেশাবলী।
সংঘবদ্ধকরণের 15 তম দিনের আগে, আপনাকে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে:
ক) স্থল কভারিং সৈন্যদের জন্য:
গোলাবারুদ - 3 রাউন্ড গোলাবারুদ;
জ্বালানী - যুদ্ধের যানবাহনের জন্য - 5 টি রিফিল;
- পরিবহনের জন্য - 8 টি গ্যাস স্টেশন;
খ) বিমান বাহিনীর জন্য:
যোদ্ধা - 15 টি সর্টিস;
স্বল্প-পরিসরের বোমারু বিমানগুলি - 10 টি সর্টিস;
দূরপাল্লার বোমারু বিমান - 7 টি সর্টিস;
রিকনেসান্স অফিসার - 10 sorties;
গ) সমস্ত কভারিং সৈন্যদের জন্য - 15টি দৈনিক দাচা।
সব ধরনের সরবরাহ, মেরামত এবং সরঞ্জাম পুনরুদ্ধার সঙ্গে কভারিং সৈন্যদের প্রদান জেলার রিজার্ভ এবং মেরামত ঘাঁটি খরচে সঞ্চালিত হয়.
প্রাথমিকভাবে চিকিৎসা প্রতিষ্ঠানের স্থির নেটওয়ার্ক ব্যবহার করে অসুস্থ এবং আহত মানুষ এবং ঘোড়াগুলিকে জাপোভোভোর সীমানার মধ্যে সরিয়ে নেওয়া উচিত।
IX. সাধারণ নির্দেশনা
1. প্রথম ফ্লাইট বা রাজ্য সীমান্ত অতিক্রম করার অনুমতি শুধুমাত্র হাইকমান্ডের বিশেষ অনুমতি নিয়ে।
2. কভার প্ল্যানে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে:
ক) কভারে সৈন্যদের জন্য কর্ম পরিকল্পনার নোট, সিদ্ধান্তের একটি সংযুক্ত মানচিত্র এবং রেজিমেন্ট এবং পৃথক ইউনিট পর্যন্ত সৈন্যদের গ্রুপিং সহ;
খ) যুদ্ধ কর্মীদের তালিকা;
গ) রাজ্য সীমান্তে কভার ইউনিটগুলির প্রস্থান এবং ঘনত্বের জন্য টেবিল;
ঘ) বিমান বাহিনীর ব্যবহারের জন্য একটি পরিকল্পনা, যার সাথে বেসিং এবং অপারেশনাল ব্যবহারের একটি মানচিত্র সংযুক্ত করা হয়েছে;
e) বায়ু প্রতিরক্ষা পোস্ট এবং সক্রিয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানের মানচিত্র সহ একটি বিমান প্রতিরক্ষা পরিকল্পনা;
চ) গণনা এবং মানচিত্র সহ প্রকৌশল পরিকল্পনা;
g) গণনা এবং ডায়াগ্রাম সহ যোগাযোগ ডিভাইস পরিকল্পনা;
জ) স্থল সৈন্য এবং বিমান বাহিনীর পিছনের এবং বস্তুগত সহায়তা সংগঠিত করার জন্য একটি পরিকল্পনা, তাদের একটি পরিশিষ্ট সহ স্থল সেনা এবং বিমান চলাচলের পিছনে সংগঠিত করার মানচিত্র;
i) স্যানিটারি এবং ভেটেরিনারি ইভাকুয়েশন প্ল্যান;
j) অ্যালার্মে কভার ইউনিট বাড়াতে এবং সীমান্ত ইউনিটগুলির জন্য সহায়তা ইউনিট বরাদ্দ করার জন্য নির্দেশাবলী;
ট) ফিল্ড ট্রুপস এবং এনকেভিডি সৈন্যদের দ্বারা সুরক্ষা সাপেক্ষে বস্তু এবং কাঠামোর একটি তালিকা;
l) নির্বাহী নথি (নির্দেশ, আদেশ, নির্দেশাবলী)।
3. কভার প্ল্যানটি আমার কাছ থেকে একটি এনক্রিপ্ট করা টেলিগ্রাম প্রাপ্তির পরে কার্যকর করা হয়, প্রধান সামরিক কাউন্সিলের একজন সদস্য, জেনারেল স্টাফের প্রধান, নিম্নলিখিত বিষয়বস্তু সহ স্বাক্ষর করেছেন: "1941 সালের কভার পরিকল্পনা বাস্তবায়নের সাথে এগিয়ে যান "
4. একটি কভার এবং প্রতিরক্ষা পরিকল্পনা বিকাশের জন্য নিম্নলিখিতগুলি অনুমোদিত:
সম্পূর্ণরূপে - সৈন্যদের কমান্ডার, সামরিক পরিষদের সদস্য, জেলা সদরের প্রধান এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধান;
এয়ার ফোর্স প্ল্যান সম্পর্কিত - এয়ার ফোর্সের কমান্ডার কোভো;
রিয়ার সংগঠিত করার পরিকল্পনা সম্পর্কে - ডেপুটি। রসদ জন্য জেলার প্রধান স্টাফ;
সামরিক যোগাযোগ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে - জেলার সামরিক যোগাযোগের প্রধান;
যোগাযোগের ক্ষেত্রে - জেলার যোগাযোগ প্রধান।
সামরিক শাখা এবং পরিষেবাগুলির অন্যান্য প্রধানদের শুধুমাত্র তাদের বিশেষত্বে ব্যক্তিগত কাজগুলি সম্পাদন করার অনুমতি দেওয়া হয়, তাদের কভার পরিকল্পনা সম্পর্কে জানানোর জন্য।
সেনা সদর দফতরে - সেনাবাহিনীর কমান্ডার, সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের সদস্য, সেনাবাহিনীর প্রধান স্টাফ, সেনা সদর দফতরের অপারেশন বিভাগের প্রধান।
5. দুটি কপিতে একটি কভার প্ল্যান তৈরি করুন, একটি কপি জেনারেল স্টাফের মাধ্যমে অনুমোদনের জন্য আমার কাছে জমা দিন এবং দ্বিতীয় কপিটি জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে জেলা প্রধানের ব্যক্তিগত সেফে রাখুন। কর্মী.
6. সেনাবাহিনীর দ্বারা তৈরি এবং জেলা সামরিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রতিটি কভার এলাকার জন্য কভার পরিকল্পনা, জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে, কভার এলাকার সংশ্লিষ্ট প্রধানের ব্যক্তিগত সেফে রাখতে হবে।
7. সামরিক গঠনের জন্য বিকশিত কার্যনির্বাহী নথিগুলিকে... গঠনের সময় সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের সিল দিয়ে সিল করা ব্যাগে সংরক্ষণ করা উচিত।
8. কভার-আপ নথি সহ ফোল্ডার এবং প্যাকেজগুলি লিখিত বা টেলিগ্রাফিক আদেশ দ্বারা খোলা হয় - সেনাবাহিনীতে - জেলার মিলিটারি কাউন্সিলের এবং গঠনগুলিতে - সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের।
9. কভার প্ল্যানের সমস্ত নথি হাত দ্বারা লিখিত বা এটি বিকাশের জন্য অনুমোদিত কমান্ডারদের দ্বারা ব্যক্তিগতভাবে টাইপ করা হয়।
পরিশিষ্ট - মানচিত্রে ZAPOVO সৈন্যদের কভারের চিত্র 1: 1,000,000 এক কপিতে (শুধুমাত্র উদাহরণ নং 1)।
প্রকৃত স্বাক্ষরিত:
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল এস টিমোশেঙ্কো
মহাকাশযানের চিফ অফ দ্য জেনারেল স্টাফ
সেনা জেনারেল জি ঝুকভ
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" নোট আছে: “2 কপি মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে. নং 1 - ঠিকানার কাছে, নং 2 - অপারেশনাল ম্যানেজমেন্টের কাছে৷ নির্বাহক: মেজর জেনারেল ভাসিলেভস্কি। অনুলিপি ডেপুটি দ্বারা প্রত্যয়িত হয়. মহাকাশযানের জেনারেল স্টাফ বিভাগের প্রধান মেজর জেনারেল ভাসিলেভস্কি।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 237, পিপি। 65-87।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1895-481-503859-20-1941
4. PribOVO সৈন্যদের নং 503920/ss/ov কমান্ডারের নির্দেশ
[মে 30, 1941 এর পরে নয়]
সোভ. গোপন
বিশেষ গুরুত্বের
উদাহরণ নং 2
মানচিত্র 1:1000000।
PribOVO সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, 30 মে, 1941 এর মধ্যে, আপনি ব্যক্তিগতভাবে চিফ অফ স্টাফ এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধানের সাথে, বিকাশ করুন:
ক) পালঙ্গা থেকে লিথুয়ানিয়ান এসএসআর-এর রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষার জন্য একটি বিশদ পরিকল্পনা দাবি করা। Kapchiamiestis, মাতসালু উপসাগরের দক্ষিণে বাল্টিক সাগর উপকূল এবং ডাগো এবং ইজেল দ্বীপপুঞ্জের অ্যান্টি-উভচর প্রতিরক্ষার পরিকল্পনা;
খ) একটি বিশদ বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করা;
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের একগুঁয়ে প্রতিরক্ষার সাথে, দৃঢ়ভাবে জেলা সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে আবৃত করুন;
3. রেড ব্যানার বাল্টিক ফ্লিট সহ, শত্রু উভচরের অবতরণ প্রতিরোধের জন্য উপকূল এবং ইজেল এবং ডাগো দ্বীপগুলির প্রতিরক্ষা;
4. রেলপথের নিরবচ্ছিন্ন অপারেশন এবং জেলা সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করতে বিমান প্রতিরক্ষা এবং বিমান চলাচল কার্যক্রম;
5. শত্রু সৈন্যদের ঘনত্ব এবং দলবদ্ধতার প্রকৃতি সময়মত নির্ধারণের জন্য সমস্ত ধরণের জেলা পুনরুদ্ধার ব্যবহার করা;
6. সক্রিয় বিমান চলাচলের মাধ্যমে, প্রধান রেলওয়ে জংশন, সেতু, রুট এবং ট্রুপ গ্রুপগুলিতে বিমানের আধিপত্য এবং শক্তিশালী স্ট্রাইক অর্জন, শত্রু সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েন ব্যাহত এবং বিলম্বিত করা;
7. শত্রু বায়ুবাহিত আক্রমণ বাহিনী এবং নাশকতাকারী গোষ্ঠীগুলিকে জেলার ভূখণ্ডে নামানো এবং অবতরণ করা থেকে বিরত রাখা;
8. সংহতকরণের প্রথম দিন থেকে, নার্ভা উপসাগর থেকে মাতসালু উপসাগর এবং ভর্মসি দ্বীপ পর্যন্ত এস্তোনিয়ান উপকূলের প্রতিরক্ষা লেনিনগ্রাদ সামরিক জেলার কমান্ডে স্থানান্তরিত হবে। একই সময়ে, 16 এবং 11 রাইফেল ডিভিশন সহ 65 তম রাইফেল কর্পস এবং 4 র্থ এভিয়েশন ডিভিশনকে এলভিও সেনাদের কাছে স্থানান্তর করুন।
প্রতিরক্ষার এই সেক্টরের জন্য একটি কভার প্ল্যানের বিকাশ এলভিও কমান্ডের উপর ন্যস্ত করা হয়েছে।
২. নিম্নলিখিত মৌলিক নির্দেশাবলী দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা সংগঠিত করুন:
1. প্রতিরক্ষার ভিত্তি হওয়া উচিত রাষ্ট্রীয় সীমানা বরাবর সৃষ্ট দুর্গযুক্ত এলাকা এবং মাঠের দুর্গগুলির অবিরাম প্রতিরক্ষা, তাদের আরও উন্নয়নের জন্য সমস্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে।
প্রতিরক্ষা সক্রিয় পদক্ষেপ দিন. প্রতিরক্ষা ভেদ করার যে কোনও শত্রু প্রচেষ্টা অবিলম্বে কর্পস এবং সেনা রিজার্ভ থেকে পাল্টা আক্রমণ দ্বারা নির্মূল করা উচিত।
2. অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন। শত্রুর বৃহৎ মোটরচালিত যান্ত্রিক ইউনিট দ্বারা প্রতিরক্ষা ফ্রন্টের একটি অগ্রগতি ঘটলে, তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং অগ্রগতি নির্মূল করা জেলা কমান্ডের সরাসরি আদেশ দ্বারা পরিচালিত হবে, যার জন্য, সর্বপ্রথম, অ্যান্টি ব্যবহার করুন। -ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড, যান্ত্রিক কর্পস এবং এভিয়েশন। অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের কাজ হল প্রস্তুত লাইনে শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ শত্রু ট্যাঙ্কগুলির সাথে দেখা করা এবং বিমান চলাচলের সাথে, আমাদের মোটরযুক্ত যান্ত্রিক কর্পস এপ্রোচ এবং পাল্টা আক্রমণ না হওয়া পর্যন্ত তাদের ধরে রাখা। মেকানাইজড কর্পসের কাজটি হ'ল শত্রুর যান্ত্রিক ইউনিটকে চূড়ান্ত পরাজয় ঘটাতে এবং অগ্রগতি দূর করার জন্য শক্তিশালী ফ্ল্যাঙ্ক এবং কেন্দ্রীভূত আক্রমণ সহ অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের আড়ালে মোতায়েন করা।
3. বিশেষভাবে দায়ী হতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি বিবেচনা করুন:
ক) মেমেল, তেলশিনাই;
খ) তিলসিট, সিয়াউলিয়াই;
গ) গুম্বিনেন, কাউনাস;
ঘ) সুওয়ালকি, ওলিটা।
4. অনুকূল অবস্থার অধীনে, হাইকমান্ডের নির্দেশে, দ্রুত আক্রমণ চালানোর জন্য সমস্ত প্রতিরক্ষাকারী সৈন্য এবং সেনাবাহিনী এবং জেলাগুলির সংরক্ষণাগারগুলি প্রস্তুত থাকতে হবে।
III.
ডানদিকে লেনিনগ্রাদ সামরিক জেলা রয়েছে যার প্রধান কাজ লেনিনগ্রাদকে রক্ষা করা। 65 তম রাইফেল কর্পস, এর সংমিশ্রণে স্থানান্তরিত, নারভা উপসাগর থেকে মাতসালু উপসাগর পর্যন্ত প্রতিরক্ষা সংগঠিত করে। তুরিতে কর্পস সদর দপ্তর।
LVO সঙ্গে সীমানা - মামলা. ওস্তাশকভ, দাবি। দ্বীপ, Voru, দাবি. ভিলজান্ডি, ইজেল এবং ডাগো দ্বীপপুঞ্জ (অন্তর্ভুক্ত)।
বাম দিকে পশ্চিমী বিশেষ সামরিক জেলা। সংহতিকরণের 3 য় দিন থেকে সদর দফতর - বারানোভিচি। তার ডান দিকের 3য় আর্মি কাপচিয়ামিস্টিস, শুচিন ফ্রন্টে প্রতিরক্ষা সংগঠিত করে। Shtarm - Grodno.
ZapOVO-এর সাথে সীমানা - দাবি। পোলটস্ক, মামলা। অশম্যনি, মামলা। দ্রুসকেনিকি, মার্গ্রাবোভো, দাবি। লেটজেন।
IV নির্ধারিত কাজগুলি সম্পাদন করার জন্য, তিনটি কভার এলাকা আছে।
কভার এলাকা নং 1 - 27 তম সেনাবাহিনী।
যৌগ:
27 তম সেনাবাহিনীর অধিদপ্তর;
67 তম পদাতিক ডিভিশন;
189 তম পদাতিক ডিভিশন;
3 বিভাগ রাইফেল ব্রিগেড;
উপকূল এবং ইজেল এবং ডাগো দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা;
সীমান্ত অংশ।
জেলার প্রধান হলেন 27 তম সেনাবাহিনীর কমান্ডার। Shtarm - রিগা।
বাম দিকে সীমানা – Mazeiklay, দাবি. পালঙ্গা।
কাজ:
ক) মাতসালু উপসাগর থেকে উপকূল রক্ষা, পালঙ্গা দাবি। এবং উপকূল এবং দ্বীপগুলিতে শত্রু উভচরের অবতরণ রোধ করতে ইজেল এবং ডাগো দ্বীপপুঞ্জ। ইজেল দ্বীপে, তাগালাহট উপসাগরের প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন;
খ) ইজেল এবং ডাগো দ্বীপের উপকূলীয় প্রতিরক্ষা, রেড ব্যানার বাল্টিক ফ্লিট, বিমান চলাচল এবং বিন্দাভা উপকূল এবং হাঙ্কো উপদ্বীপের উপকূলীয় প্রতিরক্ষার সহযোগিতায়, শত্রু নৌবহরকে ইরবেন্টের মাধ্যমে রিগা উপসাগরে প্রবেশ করতে বাধা দেয়, Sosla এবং Suur-Vein প্রণালী এবং ফিনল্যান্ডের উপসাগরে প্রবেশ;
গ) লিপাজা ঘাঁটির প্রতিরক্ষা;
ঘ) ইজেল এবং ডাগো দ্বীপের প্রতিরক্ষা গ্যারিসনকে জনশক্তি সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকুন।
কভার এলাকা নং 2 - 8 তম সেনাবাহিনী নিয়ে গঠিত:
অষ্টম সেনাবাহিনীর নিয়ন্ত্রণ; 10 এবং 11 ভবনের ব্যবস্থাপনা; 10,125, 48 এবং 90 বিভাগ; 12 তম যান্ত্রিক কর্পস অধিদপ্তর; 23 এবং 28 ট্যাংক বিভাগ; 9ম অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেড; তেলশোই এবং শৌলিয়াই সুরক্ষিত এলাকার গ্যারিসন; 7 ম মিশ্র বিমান চলাচল বিভাগ; সীমান্ত অংশ।
12 তম যান্ত্রিক কর্পস এবং 9 তম অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেড উলগভেচটিস, আন্দুভিনাই, কেলমি এলাকায় রাখুন।
জেলার প্রধান হলেন অষ্টম সেনাবাহিনীর কমান্ডার। শতরম – সিউলিয়াই।
বাম দিকে সীমানা Daugavpils, মামলা. Panevezys, দাবি. Serejus, Jurbarkars (Jurburg), Insterburg.
কাজটি হ'ল মেমেল থেকে ক্রেটিঙ্গা, তেলগিনাই এবং তিলসিট থেকে তোরাগে, সিয়াউলিয়াই পর্যন্ত দিকনির্দেশগুলিকে দৃঢ়ভাবে আবৃত করা, রাজ্যের সীমান্ত বরাবর মাঠ দুর্গের প্রতিরক্ষা এবং তেলশাই এবং সিয়াউলিয়াইতে তৈরি করা সুরক্ষিত অঞ্চলগুলি।
কভার এলাকা নং 3 - 11 তম সেনাবাহিনী।
যৌগ:
একাদশ সেনাবাহিনীর অধিদপ্তর; 16, 21 এবং 24 নম্বর ভবনের অফিস; 5, 33, 189, 128, 23, 126, 179, 184 বিভাগ; নিয়ন্ত্রণ 3 মেকান. আবাসন; 2, 5টি ট্যাঙ্ক বিভাগ, 84টি যান্ত্রিক বিভাগ, 10টি অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি। ব্রিগেড 110, 429 RGK দৌড়েছে; কোভনো এবং আলিতস্কি সুরক্ষিত এলাকার গ্যারিসন; 8 ম মিশ্র বিমান চলাচল বিভাগ; সীমান্ত অংশ।
প্রথম জনতা। বিভাগের 126 তম পৃষ্ঠার ট্রেনটি স্টেশন এলাকায় পাঠাতে হবে। কাজলু-রুদা একত্রিত হওয়ার 3 দিনের পরে এবং কাউনাস অঞ্চলে 23 তম বিভাগ 4 দিনের পরে নয়।
3 মেক। কাজলু-রুদা, প্রিনাই, কাউনাস এলাকায় একটি বিল্ডিং আছে।
179 তম এবং 184 তম পদাতিক ডিভিশন নিয়ে গঠিত 24 তম পদাতিক কর্পস ভিলনিয়াস এবং ওরানি অঞ্চলে থাকবে।
জেলার প্রধান হলেন একাদশ সেনাবাহিনীর কমান্ডার। শতর্ম – কৌনাস।
কাজটি হল মাঠের দুর্গ, কভনো এবং অ্যালিট সুরক্ষিত এলাকাগুলিকে রক্ষা করা। Jurburg (Jurbarkas), দাবি. Kapchiamiestis দৃঢ়ভাবে Kaunas এবং Alyt দিক আবরণ.
V. জেলা কমান্ডের তাৎক্ষণিক নিষ্পত্তি রয়েছে:
24 তম কর্পস 180 তম এবং 182 তম ডিভিশন এবং 181 তম ডিভিশন নিয়ে গঠিত স্থাপনা পয়েন্টে, তাদের আরও স্থানান্তর সহ স্থাপনার পরিকল্পনা অনুসারে।
6 তম এবং 57 তম মিশ্র বিমান চলাচল বিভাগ এবং 5 তম বায়ুবাহিত কর্পস দৌগাভপিলস এলাকায়।
VI. বিমান চালনার কাজ
1) প্রতিষ্ঠিত ঘাঁটি এবং বিমানঘাঁটিতে যুদ্ধ বিমানের ধারাবাহিক হামলার মাধ্যমে, সেইসাথে আকাশে যুদ্ধ অভিযানের মাধ্যমে, শত্রুর বিমানকে ধ্বংস করে এবং যুদ্ধের প্রথম দিন থেকেই বিমানের আধিপত্য অর্জন করে;
2) ফাইটার এয়ারক্রাফ্ট, জেলার সমগ্র বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ঘনিষ্ঠ সহযোগিতায়, দৃঢ়ভাবে জেলার সৈন্যদের একত্রিতকরণ এবং ঘনত্ব, রেলপথের স্বাভাবিক অপারেশন, এবং শত্রু বিমানকে জেলার ভূখণ্ড দিয়ে উড়তে বাধা দেবে। দেশের অভ্যন্তর।
3) স্থল বাহিনীর সাথে সহযোগিতায়, অগ্রসরমান শত্রুকে ধ্বংস করুন এবং তার বৃহৎ মোটরচালিত যান্ত্রিক বাহিনীকে জেলার প্রতিরক্ষা ফ্রন্ট ভেঙ্গে যেতে বাধা দিন।
4) নৌ বিমান চলাচল এবং রেড ব্যানার বাল্টিক ফ্লিটের সাথে একসাথে, বাল্টিক সাগরে শত্রুর নৌবাহিনী এবং পরিবহন ধ্বংস করুন এবং দাগো এবং ইজেল দ্বীপে এবং জেলার সীমানার মধ্যে উপকূলে শত্রুর উভচর ল্যান্ডিং প্রতিরোধ করুন।
5) Königsberg, Marienburg, Marienwerder, Deutsch-Pilau, Allenstein, Insterburg এর রেলওয়ে জংশনে এবং নদীর ওপারের রেল সেতুগুলিতে আক্রমণ। ড্যানজিগ, বাইডগোসজ্জ সেক্টরে ভিস্টুলা, সেইসাথে সৈন্য দলগুলির সাথে, শত্রু সৈন্যদের ঘনত্বকে জটিল ও বিলম্বিত করতে।
6) মেমেল বন্দর ধ্বংস করুন।
VII. বাল্টিক বিশেষ সামরিক জেলার কমান্ডের আদেশ দ্বারা:
1. পিছনের লাইন প্রস্তুত করুন:
ক) সামনের অংশে - ডারবেনম, কুলনাই, রাইটাভাস, শিলোম, উলিনাস, স্কাউডভাইন, রাসিয়েন্টাই, সেরডজুস, কাজলু-রুদা, পিলভসিকাই, মারিয়ামপোল, সিমিনাস এবং ডুসিস, দাবি। ড্রুসকেনিকি;
খ) আর. বরতা, কালভারিয়া, তেলশিনাই, লুস্কে, দুবিসা, নদীর পূর্ব তীর বরাবর। নেমান।
2. রিজার্ভ রাইফেল সৈন্য এবং অ্যান্টি-ট্যাঙ্ক ব্রিগেডের সহযোগিতায় যান্ত্রিক কর্পস এবং বিমান চালনার দ্বারা পাল্টা আক্রমণের ব্যবস্থা করা।
3. PribOVO-এর মধ্যে লাটভিয়া, লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সাথে পুরানো সীমানা এবং নদীর ধারে কাটা-অফ লাইনের পুরো গভীরতায় পিছনের লাইনগুলিকে পুনর্নির্মাণ করুন এবং রূপরেখা করুন। ওয়েস্টার্ন ডিভিনা।
4. 30 মে, 1941 সালের মধ্যে, জাপোভো মিলিটারি ডিস্ট্রিক্ট থেকে সেবেজ সুরক্ষিত এলাকা গ্রহণ করুন এবং এটিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
5. জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, সম্পূর্ণ গভীরতায় অ্যান্টি-ট্যাঙ্ক বাধা তৈরির জন্য একটি পরিকল্পনা তৈরি করুন এবং খনির সেতু, রেলওয়ে জংশন এবং সম্ভাব্য শত্রু ঘনত্বের পয়েন্ট (সৈন্য, সদর দফতর, হাসপাতাল ইত্যাদি) জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
6. বিমান প্রতিরক্ষা পরিকল্পনায়, সৈন্যদের বিমান প্রতিরক্ষা এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় বায়ু প্রতিরক্ষা অঞ্চলে অঞ্চলের বিমান প্রতিরক্ষার ব্যবস্থা করুন; বিশেষ বিস্তারিতভাবে কাজ করুন:
ক) VNOS পরিষেবার সংগঠন - বিমান চলাচলের বিমানক্ষেত্রগুলির অবিলম্বে বিজ্ঞপ্তি, প্রাথমিকভাবে ফাইটার এয়ারক্রাফ্ট, উভয় কোম্পানি এবং লাইন VNOS পোস্ট থেকে; এয়ার ডিফেন্স পয়েন্ট এবং সুবিধা, ব্রিগেড ডিস্ট্রিক্ট ডিরেক্টরেট এবং এয়ার ডিফেন্স জোনের বিজ্ঞপ্তি।
খ) ফাইটার এয়ারক্রাফটের ব্যবহার এবং ক্রিয়াকলাপ, পৃথক বিমান ইউনিটের জন্য শত্রু বিমান ধ্বংসের জন্য এলাকা স্থাপন;
গ) বিমান বিধ্বংসী কামান এবং ফাইটার এয়ারক্রাফ্ট স্থায়ী বিমান প্রতিরক্ষা পয়েন্ট এবং সুবিধা, আনলোডিং এলাকা এবং সৈন্য ঘনত্ব এলাকা দিয়ে আচ্ছাদন;
ঘ) যোগাযোগের সমস্যা এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ।
7. বিকাশ করুন:
ক) সতর্ক অবস্থায় সৈন্য সংগ্রহ করা এবং সীমান্ত সেনাদের জন্য সহায়তা ইউনিট বরাদ্দ করা;
খ) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, কাঠামো এবং সুবিধাগুলির সুরক্ষা এবং প্রতিরক্ষার জন্য একটি পরিকল্পনা।
8. জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, বিশেষ নির্দেশাবলী অনুসারে, কারখানা, কারখানা, ব্যাংক এবং অন্যান্য অর্থনৈতিক উদ্যোগ, সরকারী সংস্থা, সামরিক ও রাষ্ট্রীয় সম্পত্তির গুদাম, সামরিক কর্মী, পরিবহনের মাধ্যম ইত্যাদি সরিয়ে নেওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। .
অষ্টম। পিছনের নির্দেশাবলী।
সংঘবদ্ধকরণের 15 তম দিনের আগে, আপনাকে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে:
ক) গ্রাউন্ড কভারিং সৈন্যদের জন্য - 3 রাউন্ড গোলাবারুদ, যুদ্ধের যানবাহনের জন্য জ্বালানী - 5টি রিফিল, পরিবহনের জন্য - 8টি রিফিল;
b) বিমানবাহিনীর জন্য: যোদ্ধা - 15 টি সর্টিজ; [তাদের] কাছে বোমাবাজি [অপারেটরদের] - 10টি সর্টিজ; দূরপাল্লার বোমারু বিমান [অপারেটর] – ৭টি সর্টিজ; রিকনেসান্স অফিসার - 10 sorties;
গ) সমস্ত কভারিং সৈন্যদের জন্য - 15টি দৈনিক দাচা।
সমস্ত ধরনের সরবরাহ, মেরামত এবং সরঞ্জাম পুনরুদ্ধার সহ কভারিং সৈন্যদের সরবরাহ করা জেলার রিজার্ভ এবং মেরামতের ঘাঁটির ব্যয়ে পরিচালিত হয়।
প্রাথমিকভাবে চিকিৎসা প্রতিষ্ঠানের স্থির নেটওয়ার্ক ব্যবহার করে অসুস্থ ও আহত মানুষ এবং ঘোড়াদের সরিয়ে নেওয়ার কাজ PribOVO-এর মধ্যেই করা উচিত।
IX. সাধারণ নির্দেশনা.
1. প্রথম ফ্লাইট বা রাজ্য সীমান্ত অতিক্রম করার অনুমতি শুধুমাত্র হাইকমান্ডের বিশেষ অনুমতি নিয়ে।
2. কভার প্ল্যানে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে:
ক) সিদ্ধান্তের মানচিত্র এবং সৈন্যদের দলবদ্ধকরণের সাথে কভারে সৈন্যদের জন্য কর্ম পরিকল্পনার নোট, রেজিমেন্ট এবং পৃথক ইউনিট পর্যন্ত, এটির সাথে সংযুক্ত;
খ) যুদ্ধ কর্মীদের তালিকা;
গ) রাজ্যের সীমান্তে কভার ইউনিটের প্রত্যাহার এবং ঘনত্বের জন্য টেবিল;
ঘ) বিমান বাহিনীর ব্যবহারের জন্য একটি পরিকল্পনা যার সাথে বেসিং এবং অপারেশনাল ব্যবহারের একটি মানচিত্র সংযুক্ত করা হয়েছে;
e) বায়ু প্রতিরক্ষা পোস্ট এবং সক্রিয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানের মানচিত্র সহ একটি বিমান প্রতিরক্ষা পরিকল্পনা;
চ) গণনা এবং মানচিত্র সহ প্রকৌশল পরিকল্পনা;
g) গণনা এবং ডায়াগ্রাম সহ যোগাযোগ ডিভাইস পরিকল্পনা;
জ) স্থল সৈন্য এবং বিমান বাহিনীর পিছনের এবং বস্তুগত সহায়তা সংগঠিত করার জন্য একটি পরিকল্পনা, তাদের একটি পরিশিষ্ট সহ স্থল সেনা এবং বিমান চলাচলের পিছনে সংগঠিত করার মানচিত্র;
i) স্যানিটারি এবং ভেটেরিনারি ইভাকুয়েশন প্ল্যান;
j) সতর্কতার ভিত্তিতে ইউনিট বাড়াতে এবং সীমান্ত ইউনিটগুলির জন্য সহায়তা ইউনিট বরাদ্দ করার জন্য নির্দেশাবলী;
ট) ফিল্ড ট্রুপস এবং এনকেভিডি সৈন্যদের দ্বারা সুরক্ষা সাপেক্ষে বস্তু এবং কাঠামোর একটি তালিকা;
l) নির্বাহী নথি (নির্দেশ, আদেশ এবং আদেশ)।
3. কভার প্ল্যানটি আমার স্বাক্ষরিত একটি এনক্রিপ্ট করা টেলিগ্রাম পাওয়ার পর কার্যকর করা হয়, প্রধান সামরিক কাউন্সিলের একজন সদস্য এবং [রেড] সেনাবাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ, নিম্নলিখিত বিষয়বস্তু সহ: "বাস্তবায়নের সাথে এগিয়ে যান 1941 এর কভার প্ল্যানের।"
4. একটি কভার এবং প্রতিরক্ষা পরিকল্পনা বিকাশের জন্য নিম্নলিখিতগুলি অনুমোদিত:
জেলা সদরে: সম্পূর্ণরূপে - সৈন্যদের কমান্ডার, সামরিক কাউন্সিলের সদস্য, জেলা সদর দফতরের প্রধান, জেলা সদরের অপারেশন বিভাগের প্রধান;
বিমান বাহিনীর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে - PribOVO এয়ার ফোর্সের কমান্ডার;
রিয়ার সংগঠিত করার পরিকল্পনা সম্পর্কে - ডেপুটি। রসদ জন্য জেলার প্রধান স্টাফ;
সামরিক যোগাযোগ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে - জেলার সামরিক যোগাযোগের প্রধান;
যোগাযোগের ক্ষেত্রে - জেলার যোগাযোগ প্রধান।
সামরিক শাখা এবং পরিষেবাগুলির অন্যান্য প্রধানদের কভার পরিকল্পনা সম্পর্কে তাদের অবহিত না করে শুধুমাত্র তাদের বিশেষত্বে ব্যক্তিগত কাজগুলি সম্পাদন করার অনুমতি দেওয়া হয়।
সেনা সদর দফতরে - সেনাবাহিনীর কমান্ডার, সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের সদস্য, সেনাবাহিনীর প্রধান স্টাফ, সেনা সদর দফতরের অপারেশন বিভাগের প্রধান।
5. দুটি কপিতে একটি কভার প্ল্যান তৈরি করুন, একটি কপি জেনারেল স্টাফের মাধ্যমে অনুমোদনের জন্য আমার কাছে জমা দিন এবং দ্বিতীয় কপিটি জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে জেলা প্রধানের ব্যক্তিগত সেফে রাখুন। কর্মী.
6. সেনাবাহিনীর দ্বারা তৈরি এবং জেলা সামরিক কাউন্সিল কর্তৃক অনুমোদিত প্রতিটি কভার এলাকার জন্য কভার পরিকল্পনা, জেলা সামরিক পরিষদের সিলমোহর দিয়ে, কভার এলাকার সংশ্লিষ্ট প্রধানের ব্যক্তিগত সেফে রাখতে হবে।
7. সামরিক গঠনের জন্য বিকশিত কার্যনির্বাহী নথিগুলি গঠনের মোবাইল পরিকল্পনা সহ সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের সীলমোহরযুক্ত প্যাকেজে সংরক্ষণ করা উচিত।
8. কভার-আপ ডকুমেন্টেশন সহ ফোল্ডার এবং প্যাকেজগুলি লিখিতভাবে খোলা হয় (আরও অপাঠ্য)৷
9. কভার প্ল্যানের সমস্ত নথি হাত দ্বারা লিখিত বা এটি বিকাশের জন্য অনুমোদিত কমান্ডারদের দ্বারা ব্যক্তিগতভাবে টাইপ করা হয়।
পরিশিষ্ট - এক কপিতে 1:1000,000 মানচিত্রে PribOVO সৈন্যদের কভারের চিত্র (শুধুমাত্র কপি নং 1 সহ)।
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল (এস. টিমোশেঙ্কো)
মহাকাশযানের চিফ অফ দ্য জেনারেল স্টাফ
সেনাবাহিনীর জেনারেল (জি. ঝুকভ)
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" নোট আছে: “কপি নং 1 মেজর জেনারেল ভাসিলেভস্কি লিখেছিলেন এবং ঠিকানার কাছে হস্তান্তর করেছিলেন; অনুলিপি নং 2 PribOVO সদর দপ্তরের অপারেশনাল বিভাগের প্রধান, মেজর জেনারেল ট্রুখিন - অপারেশনাল বিভাগের ফাইলের জন্য কপি করেছিলেন।" অনুলিপি ডেপুটি দ্বারা প্রত্যয়িত হয়. মহাকাশযানের জেনারেল স্টাফ বিভাগের প্রধান মেজর জেনারেল ভাসিলেভস্কি।
TsAMO RF, f.16, op. 2951, ঘ. 237, পৃ. 33-47।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1921-507-503920-30-1941
5. KOVO সৈন্য নং 503862/ss/ov কমান্ডারকে নির্দেশ
[মে 20, 1941 এর পরে নয়]
গোপনতম
বিশেষ গুরুত্বের
উদাহরণ নং 2
মানচিত্র 1:1000000।
25 মে, 1941 সালের মধ্যে জেলা সৈন্যদের সংহতকরণ, ঘনত্ব এবং মোতায়েনকে কভার করার জন্য, আপনি ব্যক্তিগতভাবে, চিফ অফ স্টাফ এবং জেলা সদরের অপারেশনাল বিভাগের প্রধানের সাথে, বিকাশ করবেন:
1. হ্রদ থেকে রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার জন্য বিস্তারিত পরিকল্পনা। Svityazskoye থেকে Lipkana;
2. বিস্তারিত বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
I. প্রতিরক্ষা কাজ:
1. জেলার ভূখণ্ডে স্থল এবং আকাশ উভয় শত্রুদের আক্রমণ প্রতিরোধ করুন।
2. রাজ্যের সীমান্ত বরাবর দুর্গের শক্তিশালী প্রতিরক্ষা জেলার সৈন্যদের সংহতি, ঘনত্ব এবং মোতায়েনকে দৃঢ়ভাবে আবৃত করবে।
3. এয়ার ডিফেন্স এবং এভিয়েশন অপারেশনগুলি রেলওয়ের স্বাভাবিক অপারেশন এবং জেলার সৈন্যদের ঘনত্ব নিশ্চিত করবে।
4. সমস্ত ধরণের পুনরুদ্ধার ব্যবহার করে, সময়মত শত্রু সৈন্যদের ঘনত্ব এবং গ্রুপিংয়ের প্রকৃতি নির্ধারণ করুন।
5. সক্রিয় বিমান চলাচলের মাধ্যমে, প্রধান রেলওয়ে জংশন, সেতু এবং ট্রুপ গ্রুপগুলিতে বিমানের আধিপত্য এবং শক্তিশালী স্ট্রাইক অর্জন করে, শত্রু সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েনকে ব্যাহত এবং বিলম্বিত করে।
6. শত্রু বায়ুবাহিত আক্রমণ বাহিনী এবং নাশকতাকারী দলগুলিকে জেলার ভূখণ্ডে নামানো এবং অবতরণ করা থেকে বিরত রাখুন।
২. নিম্নলিখিত মৌলিক নির্দেশাবলী দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা সংগঠিত করুন:
1. প্রতিরক্ষার ভিত্তি হওয়া উচিত সুরক্ষিত এলাকাগুলির অবিরাম প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় সীমান্ত বরাবর নির্মিত ক্ষেত্র দুর্গ, তাদের আরও এবং ব্যাপক উন্নয়নের জন্য সমস্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে। প্রতিরক্ষাকে সক্রিয় কর্মের চরিত্র দিন। আমাদের প্রতিরক্ষা ভেদ করার যে কোনো শত্রু প্রচেষ্টা অবিলম্বে কর্পস এবং সেনাবাহিনীর রিজার্ভ থেকে পাল্টা আক্রমণ দ্বারা নির্মূল করা উচিত।
2. অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন। শত্রুর বৃহৎ মোটরচালিত যান্ত্রিক ইউনিট দ্বারা প্রতিরক্ষা ফ্রন্টের অগ্রগতির ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে লড়াই এবং অগ্রগতি নির্মূল করতে হবে জেলা কমান্ডের সরাসরি আদেশ দ্বারা, যার জন্য যান্ত্রিক কর্পসের ব্যাপক ব্যবহার, অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড এবং বিমান চলাচল। অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেডের কাজ হল প্রস্তুত লাইনে শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ শত্রু ট্যাঙ্কগুলির সাথে দেখা করা এবং বিমান চালনার সাথে, আমাদের যান্ত্রিক কর্পস অ্যাপ্রোচ এবং পাল্টা আক্রমণ না হওয়া পর্যন্ত তাদের অগ্রগতি বিলম্বিত করা। মেকানাইজড কর্পসের কাজটি হ'ল অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেডের আড়ালে মোতায়েন করা, শক্তিশালী ফ্ল্যাঙ্ক এবং এককেন্দ্রিক আক্রমণ, বিমান চালনা সহ, শত্রুর যান্ত্রিক ইউনিটকে চূড়ান্ত পরাজয় ঘটানো এবং অগ্রগতি দূর করা।
3. বিশেষভাবে দায়ী হতে নিম্নলিখিত ক্ষেত্রগুলি বিবেচনা করুন:
ক) খোলম, কোভেল, রিভনে;
খ) সামনের গ্রুবেশভ, ক্রিস্টিনোপল থেকে ব্রডি, টারনোপোল পর্যন্ত;
গ) টমাসজো, লভিভ;
3) ইয়ারোস্লাভ, লভিভ;
ঙ) সামনের প্রজেমিসল, লিস্কো থেকে সামবির, দ্রোহোবিচ;
খাওয়া উজোক, সম্বির;
ছ) মুকাচেভো, স্ট্রিই;
ঙ) কেরেশমিস, স্ট্যানিস্লাভ;
i) রাদাউতির সামনে থেকে, ডোরোহোই থেকে চেরনিভ্‌সি, কলোমিয়া পর্যন্ত;
j) দারাবানি, কামেনেটস-পোডলস্ক।
4. অনুকূল পরিস্থিতিতে, হাইকমান্ডের নির্দেশে, সমস্ত প্রতিরক্ষাকারী সৈন্য এবং সৈন্যবাহিনী এবং জেলাগুলির সংরক্ষণাগারগুলিকে প্রস্তুত থাকতে হবে, শত্রু গোষ্ঠীগুলিকে পরাস্ত করতে, তার অঞ্চলে শত্রুতা স্থানান্তর করতে এবং সুবিধাজনক অবস্থানগুলি দখল করতে দ্রুত হামলা চালাতে।
III.
ডানদিকে পশ্চিমী বিশেষ সামরিক জেলা। বারানোভিচি সংহতিকরণের 3য় দিন থেকে সদর দফতর। তার বাম পাশের 4র্থ আর্মি দ্রোগিচিন ফ্রন্টে প্রতিরক্ষা সংগঠিত করে, দাবি। হ্রদ স্বীত্যজস্কো কোবরিন সেনা সদর দপ্তর। ZapOVO-র সাথে সীমানা। Pripyat, Pinsk, Vlodava, Demblin, Radom. ZAPOVO-এর জন্য সমস্ত আইটেম অন্তর্ভুক্ত।
বাম দিকে ওডেসা মিলিটারি ডিস্ট্রিক্ট। তিরাস্পলের সংহতি 3য় দিন থেকে সদর দফতর। তার ডান দিকের 35 তম কর্পস Korzheuts ফ্রন্টকে রক্ষা করে, দাবি। লিওওও।
OdVO-খুদ্যাকি, উমান, ভ্যাপন্যারকা, দাবির সাথে সীমান্ত। Dzhurin, Kalus, দাবি. কোরঝুৎসি, পাশকানি।
IV সংগঠিতকরণ এবং ঘনত্বের প্রাথমিক সময়কালে প্রতিরক্ষা সংগঠিত করতে, KOVO-এর সমগ্র সীমান্ত অঞ্চলকে চারটি কভার এলাকায় বিভক্ত করা উচিত।
1. কভার এলাকা নং 1. কভার এলাকার প্রধান 5 তম সেনাবাহিনীর কমান্ডার।
সৈন্যদের গঠন: 5 তম সেনাবাহিনীর কমান্ড, 15 তম কর্পস (45 তম, 62 তম পদাতিক); 27 পি বিল্ডিং (87, 124, 135 এসডি); 22 মেকানাইজড কর্পস (19, 41 টিডি, 215 এমডি); কোভেলের গ্যারিসন, ভ্লাদিমির-ভোলিনস্কি এবং স্ট্রুমিলোভস্কি সুরক্ষিত অঞ্চলের উত্তর অংশ, 39টি ফাইটার, 14টি মিশ্র এবং 62টি বোমারু বিমান চলাচল বিভাগ; NKVD এর সীমান্ত ইউনিট।
কাজটি সামনের দিকে রাষ্ট্রীয় সীমান্ত রক্ষা করা। Wlodawa, Ustmilug, Krystynopol, শত্রুকে আমাদের ভূখণ্ডে আক্রমণ করা থেকে বাধা দিচ্ছে।
আরপি হেডকোয়ার্টার - 5ম আর্মি কোভেলের হেডকোয়ার্টার।
বাম দিকের সীমানা ক্রেমেনেটস, খোলোয়েভ, ক্রিস্টিনোপল, রাখানে। RP নং 1 এর জন্য সমস্ত পয়েন্ট অন্তর্ভুক্ত।
2. কভার এলাকা নং 2। কভার এলাকার প্রধান 6 তম সেনাবাহিনীর কমান্ডার।
ট্রুপ গঠন: 6 তম সেনা অধিদপ্তর, 6 তম কর্পস (41 তম, 97 তম, 159 তম পদাতিক ডিভিশন); 4 পশম। hull (8.32 td, 81 md); 3 Cav. বিভাগ রাভা-রাস্কির গ্যারিসন এবং স্ট্রুমিলোভস্কি সুরক্ষিত অঞ্চলের পশ্চিম অংশ; 15 তম এবং 16 তম মিশ্র বিমান চলাচল বিভাগ; NKVD এর সীমান্ত ইউনিট।
কাজটি হ'ল ক্রিস্টিনোপোল, মাখনোভ, সেনিয়াভা, রেডিমনোর সামনে রাষ্ট্রীয় সীমানা রক্ষা করা, শত্রুকে আমাদের অঞ্চলে প্রবেশ করা থেকে বিরত রাখা।
RP সদর দপ্তর - 6 তম সেনাবাহিনীর সদর দপ্তর Lviv.
বাম দিকের সীমানাটি হল তারনোপোল, বোবরকা, গোর্ডোক, রেডিমনো, রেজেসো। RP নং 2 এর জন্য সমস্ত পয়েন্ট অন্তর্ভুক্ত।
3. কভার এলাকা নং 3. কভার এলাকার প্রধান 26 তম সেনাবাহিনীর কমান্ডার।
সৈন্যদের গঠন: 26 তম সেনাবাহিনীর কমান্ড; 8 পিপি বিল্ডিং (72, 99, 173 sd); 8ম যান্ত্রিক কর্পস (12, 34 td, 7 md); প্রজেমিসল সুরক্ষিত এলাকার গ্যারিসন; 63 ফাইটার, 46 সেমি এভিয়েশন ডিভিশন; NKVD এর সীমান্ত ইউনিট।
কাজটি সামনের দিকে রাষ্ট্রীয় সীমান্ত রক্ষা করা। রেডিমো, প্রজেমিসল, মামলা। লুটোউইস্কা, শত্রুকে আমাদের ভূখণ্ডে আক্রমণ করা থেকে বাধা দিচ্ছে।
আরপি হেডকোয়ার্টার - 26 তম আর্মি সম্বিরের সদর দপ্তর।
বাম দিকের সীমানাটি হল ট্রেম্বোভ্যাল্যা, স্ট্রাই, দ্রোহোবিচ, সেন্ট। সামবির, লুটোভিস্কা। আর্ট ছাড়া সব পয়েন্ট। সম্বীর, একচেটিয়াভাবে RP নং 3 এর জন্য।
4. কভার এলাকা নং 4। কভার এলাকার প্রধান 12 তম সেনাবাহিনীর কমান্ডার।
সৈন্যদের গঠন: 12 তম সেনাবাহিনীর নিয়ন্ত্রণ; 13 পিপি বিল্ডিং (192, 44); 17 তম কর্পস (58, 60, 96 জিডিএস, 164 এসডি); 16 তম যান্ত্রিক কর্পস (15, 32 টিডি, 240 এমডি); কামেনেটস-পোডলস্ক সুরক্ষিত অঞ্চলের গ্যারিসন; 44, 46 ফাইটার এভিয়েশন বিভাগ; NKVD এর সীমান্ত ইউনিট।
কাজটি হ'ল লুটোউইস্কা, উজোক, ভোরোখতা, ভলচিনেটস, লিপকানির সামনের রাজ্য সীমানা রক্ষা করা, শত্রুকে আমাদের অঞ্চলে আক্রমণ করা থেকে বিরত রাখা।
আরপি সদর দফতর - 12 তম আর্মি স্ট্যানিস্লাভের সদর দপ্তর।
বাম দিকের সীমানাটি হল OdOVO-এর সীমানা।
V. সংঘবদ্ধকরণের প্রথম দিন থেকেই জেলা কমান্ডের সরাসরি নিষ্পত্তিতে, রয়েছে:
ক) ৯টি পশম। কর্পস (20, 35 টিডি, 131 এমডি), রোজিৎসে, টর্চিন, লুটস্ক, কিভার্টসি এলাকায় 5 তম অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড;
খ) রিভনে, ভারকোভিচি, জডলবুনোভো এলাকায় 19 তম যান্ত্রিক কর্পস (40, 43 td, 213 md);
গ) 15তম যান্ত্রিক কর্পস (10, 37 টিডি, 212 এমডি), ব্রোডি, জোলোচেভ এলাকায় 1টি অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড;
d) 24 তম মেক কর্পস (45, 49 td, 215 md) Volochisk, Proskurov, Starokonstantinov এলাকায়;
ঙ) 36 ফাইটার, 18, 18 এবং 19 বোম্বার এভিয়েশন ডিভিশন।
অতিরিক্তভাবে, 2য়, 47তম, 49তম, 68তম, 75তম, 76তম এবং 77তম মিশ্র এবং 23তম বোম্বার এভিয়েশন বিভাগগুলি সংহতকরণের প্রথম তিন দিনে জেলা কমান্ডের নিষ্পত্তিতে থাকবে।
এছাড়াও, 4 থেকে 15 দিনের মধ্যে একত্রিত হওয়ার সময়কালে, মনোনিবেশ করুন:
কোভেল, সোকুল, ট্রয়ানোভকা এলাকায় 31তম কর্পস (193, 195, 200 পদাতিক ডিভিশন);
36 তম কর্পস (140, 146, 228 পদাতিক ডিভিশন) দুবনো, চেরভোনোআরমেইস্ক, ক্রেমেনেট এলাকায়;
5 কাভ। শরীর (14, 32 সিডি); 37 তম কর্পস (80, 139, 141 তম পদাতিক ডিভিশন) এবং দ্বিতীয় অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড লভিভ অঞ্চলে;
7ম কর্পস (147তম, 196তম, 206তম পদাতিক ডিভিশন - রেলপথে আসবে) এবং 4র্থ অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড কোমারনো এলাকায়, ডোরোজেভের দাবি। স্ট্রাই, নিকোলায়েভ;
55 তম কর্পস (130, 169, 189) এবং 3য় অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড ইয়ারমোলিন্সি, বালিন, এনভি এলাকায়। উশিৎসা।
KOVO কমান্ড রিজার্ভের কাজগুলি:
1. অ্যান্টি-ট্যাঙ্ক এলাকা এবং পিছনের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করুন:
ক) 31 sk – Nv সামনে। ভাইজভা, তুরিস্ক, তুলিচেভ; \236\
6) 36 স্ক- নদীর উপর। সামনে লুটস্কে স্টোখড, স্ট্যানিস্লাভচিক, টপোরভ;
গ) সামনের দিকে 37 এসকে কামেনকা, ম্যাগেরুভ, ইয়াভোরভ;
ঘ) 7 এসকে মোসিস্কা ফ্রন্টে, সেন্ট। সম্বির, তুর্কা ও নদীর ধারে। নির্দিষ্ট দিক কভার করতে তুর্কা, বোলেখভের সামনের দিকে চেষ্টা করুন।
ঙ) নদীর ধারে 55 স্ক. ডেনিস্টার সামনে Zhvanets, Kalius.
2. প্রস্তুত প্রতিরক্ষা লাইনে এবং অ্যান্টি-ট্যাঙ্ক এলাকায় শত্রুর বৃহৎ আন্তঃসংযোগের অগ্রগতি ঘটলে, তার আরও অগ্রগতি বিলম্বিত করুন এবং বিশৃঙ্খল করুন এবং যান্ত্রিক কর্পসের কেন্দ্রীভূত আক্রমণে, বিমান চালনা সহ, শত্রুকে পরাজিত করুন এবং নির্মূল করুন। যুগান্তকারী
3. অনুকূল পরিস্থিতিতে, হাইকমান্ডের নির্দেশে, শত্রু গোষ্ঠীগুলিকে পরাস্ত করতে, তার অঞ্চলে শত্রুতা স্থানান্তর করতে এবং সুবিধাজনক অবস্থানগুলি দখল করতে দ্রুত হামলা চালানোর জন্য প্রস্তুত থাকুন।
VI. জেলা বিমান চলাচলের কাজ
1. প্রতিষ্ঠিত ঘাঁটি এবং বিমানঘাঁটিতে যুদ্ধবিমান দ্বারা ধারাবাহিক হামলার মাধ্যমে, সেইসাথে আকাশে অপারেশন করে, শত্রু বিমানকে ধ্বংস করে এবং যুদ্ধের প্রথম দিন থেকেই বিমানের আধিপত্য অর্জন করে।
2. ফাইটার এয়ারক্রাফ্ট, জেলার সমগ্র বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ঘনিষ্ঠ সহযোগিতায়, দৃঢ়ভাবে জেলার সৈন্যদের একত্রিতকরণ এবং ঘনত্ব, রেলপথের স্বাভাবিক কার্যক্রম, এবং শত্রু বিমানকে জেলার ভূখণ্ড দিয়ে উড়তে বাধা দেবে। দেশের অভ্যন্তর।
3. স্থল বাহিনীর সাথে সহযোগিতায়, অগ্রসরমান শত্রুকে ধ্বংস করুন এবং তার বৃহৎ যান্ত্রিক বাহিনীর অগ্রগতি রোধ করুন।
4. রেলওয়ে সেতু ধ্বংস করে, জংশন Katowice, Kielce, Czestochowa, Krakow, সেইসাথে শত্রু গোষ্ঠীর বিরুদ্ধে কর্ম, তার সৈন্যদের ঘনত্ব এবং মোতায়েন ব্যাহত এবং বিলম্বিত করে।
5. বিবেচনায় নিন যে হাইকমান্ড এভিয়েশন KOVO এর অঞ্চলের উপর ভিত্তি করে হবে, যার মধ্যে রয়েছে:
1ম এভিয়েশন কর্পস (40, 51 dbad এবং 56 over DD);
2য় এয়ার কর্পস (35, 47 dbad, 67 ডিডি উপরে)।
হাইকমান্ড এভিয়েশনের লক্ষ্য হল:
ক) লোহার ধ্বংস। ডর হাব Breslau, Kreizburg, Oppeln;
খ) প্রধান সামরিক-শিল্প স্থাপনায় পদ্ধতিগত অভিযান।
VII. জেলা কমান্ডের আদেশ অনুসারে:
1. নদী পর্যন্ত প্রতিরক্ষার সম্পূর্ণ গভীরতার জন্য রিকনোইটার এবং পিছনের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করুন। Dnieper অন্তর্ভুক্ত.
কোরোস্টেনস্কি, নোভগোরড-ভোলিনস্কি, লেটিচেভস্কি এবং কিয়েভ দুর্গযুক্ত এলাকাগুলি, সেইসাথে সমস্ত দুর্গযুক্ত এলাকাগুলি, 1939 সালে প্রস্তুতি, নির্মাণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন।
জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, সম্পূর্ণ গভীরতায় অ্যান্টি-ট্যাঙ্ক বাধা তৈরির জন্য একটি পরিকল্পনা এবং খনির সেতু, ঝেলের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। ডর সম্ভাব্য ঘনীভূত শত্রুর নোড এবং পয়েন্ট (সৈন্য, সদর দপ্তর, হাসপাতাল ইত্যাদি)।
2. একটি জেলা বিমান প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করার সময়, সৈন্যদের বিমান প্রতিরক্ষা এবং কিয়েভ বিমান প্রতিরক্ষা অঞ্চলের অঞ্চলের বিমান প্রতিরক্ষার ব্যবস্থা করুন। বিশেষ বিস্তারিতভাবে কাজ করুন:
ক) VNOS পরিষেবার সংগঠন এবং কোম্পানি এবং ব্যাটালিয়ন এবং লাইন VNOS পোস্ট, এভিয়েশন এয়ারফিল্ড, বিশেষ করে ফাইটার এয়ারফিল্ড, এয়ার ডিফেন্স পয়েন্ট এবং সুবিধা, ব্রিগেড ডিস্ট্রিক্ট ডিরেক্টরেট এবং এয়ার ডিফেন্স জোন থেকে অবিলম্বে বিজ্ঞপ্তি।
খ) ফাইটার এয়ারক্রাফটের ব্যবহার এবং ক্রিয়াকলাপ, পৃথক বিমান ইউনিটের জন্য শত্রু বিমান ধ্বংসের জন্য এলাকা স্থাপন;
গ) স্থল-ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং বিমান চলাচলের মাধ্যমে স্থায়ী বিমান প্রতিরক্ষা পয়েন্ট এবং সুবিধা, আনলোডিং এলাকা এবং ঘনত্বের এলাকাগুলির পুঙ্খানুপুঙ্খ আবরণ;
ঘ) যোগাযোগের সমস্যা এবং বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ।
3. বিকাশ করুন:
ক) সতর্ক অবস্থায় সৈন্য সংগ্রহ এবং সীমান্ত ইউনিটগুলিতে সহায়তা ইউনিট নিয়োগের জন্য একটি পরিকল্পনা;
খ) সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, কাঠামো এবং সুবিধাগুলির সুরক্ষা এবং প্রতিরক্ষার পরিকল্পনা।
4. জোরপূর্বক প্রত্যাহারের ক্ষেত্রে, বিশেষ নির্দেশাবলী অনুসারে, কারখানা, কারখানা, ব্যাংক এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারী সংস্থা, গুদাম, সামরিক ও রাষ্ট্রীয় সম্পত্তি, সামরিক কর্মী, পরিবহনের উপায় এবং অন্যান্য স্থানান্তরের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। জিনিস
অষ্টম। পিছনের নির্দেশাবলী।
সংঘবদ্ধকরণের 15 তম দিনের আগে, আপনাকে ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে:
ক) গ্রাউন্ড কভারিং সৈন্যদের জন্য - 3 রাউন্ড গোলাবারুদ; জ্বালানী - যুদ্ধের যানবাহনের জন্য 5টি ফিলিং স্টেশন, পরিবহন যানবাহনের জন্য 8টি ফিলিং স্টেশন।
b) বিমানবাহিনীর জন্য: যোদ্ধা - 15 টি সর্টিজ; স্বল্প-পরিসরের বোমারু বিমান 10 সর্টিস; দূরপাল্লার বোমারু বিমান - 7 টি সর্টিস; reconnaissance মিশন 10 মিশন.
গ) সমস্ত কভারিং সৈন্যদের জন্য - 15টি দৈনিক খাদ্য সরবরাহের দাচা।
সব ধরনের সরবরাহ, মেরামত এবং সরঞ্জাম পুনরুদ্ধার সঙ্গে সৈন্য প্রদান জেলার রিজার্ভ এবং মেরামত ঘাঁটি খরচ বাহিত হয়.
প্রাথমিকভাবে চিকিৎসা প্রতিষ্ঠানের স্থির নেটওয়ার্ক ব্যবহার করে অসুস্থ ও আহত মানুষ এবং ঘোড়াদের সরিয়ে নেওয়ার কাজ KOVO-এর মধ্যেই করা উচিত।
IX. সাধারণ নির্দেশনা
1. কভার প্ল্যানটি আমার কাছ থেকে একটি এনক্রিপ্ট করা টেলিগ্রাম প্রাপ্তির পরে কার্যকর করা হয়, প্রধান সামরিক কাউন্সিলের সদস্য এবং রেড আর্মির চিফ অফ দ্য জেনারেল স্টাফ, নিম্নলিখিত বিষয়বস্তুর সাথে স্বাক্ষর করেছেন: "এর বাস্তবায়নের সাথে এগিয়ে যান 1941 সালের কভার প্ল্যান।"
2. আমাদের ইউনিটগুলির দ্বারা প্রথম ফ্লাইট এবং রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করা শুধুমাত্র হাইকমান্ডের অনুমতি নিয়েই করা যেতে পারে।
3. কভার প্ল্যানে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে:
ক) কভারে সৈন্যদের জন্য কর্ম পরিকল্পনার নোট, সিদ্ধান্তের একটি সংযুক্ত মানচিত্র এবং রেজিমেন্ট এবং পৃথক ইউনিট পর্যন্ত সৈন্যদের গ্রুপিং সহ।
খ) যুদ্ধ কর্মীদের তালিকা।
গ) রাজ্য সীমান্তে কভার ইউনিটগুলির প্রস্থান এবং ঘনত্বের সারণী।
ঘ) বেসিং এবং অপারেশনাল ব্যবহারের মানচিত্র সংযুক্ত করে বিমান বাহিনীর ব্যবহারের জন্য পরিকল্পনা করুন।
e) বায়ু প্রতিরক্ষা পোস্ট এবং সক্রিয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানের মানচিত্র সহ বিমান প্রতিরক্ষা পরিকল্পনা।
চ) গণনা এবং মানচিত্র সহ প্রকৌশল সহায়তা পরিকল্পনা।
g) গণনা এবং ডায়াগ্রাম সহ যোগাযোগ ডিভাইস পরিকল্পনা।
জ) স্থল সৈন্য এবং বিমান বাহিনীর পিছনের এবং বৈষয়িক সমর্থন সংগঠিত করার জন্য একটি পরিকল্পনা, স্থল সেনা এবং বিমান চলাচলের পিছনের সংগঠনের একটি সংযুক্ত মানচিত্র সহ।
i) স্যানিটারি এবং ভেটেরিনারি ইভাকুয়েশন প্ল্যান।
j) অ্যালার্মে কভার ইউনিট বাড়াতে এবং সীমান্ত ইউনিটগুলির জন্য সহায়তা ইউনিট স্থাপনের নির্দেশাবলী।
ট) ফিল্ড ট্রুপস এবং এনকেভিডি সৈন্যদের দ্বারা সুরক্ষা সাপেক্ষে বস্তু এবং কাঠামোর তালিকা।
l) নির্বাহী নথি (নির্দেশ, আদেশ এবং আদেশ)।
4. দুটি কপিতে একটি পরিকল্পনা তৈরি করুন। একটি অনুলিপি রেড আর্মির চিফ অফ জেনারেল স্টাফের মাধ্যমে অনুমোদনের জন্য আমার কাছে জমা দিতে হবে এবং দ্বিতীয় অনুলিপিটি জেলার সীলমোহরযুক্ত একটি ফোল্ডারে জেলা প্রধানের স্টাফের ব্যক্তিগত সেফে রাখতে হবে। সামরিক পরিষদ।
কভার এলাকা পরিকল্পনা দুটি কপিতে বিকশিত করা উচিত এবং সংরক্ষণ করা উচিত: প্রথম কপিগুলি কভার এলাকার কর্মীদের প্রধানের সেফে এবং দ্বিতীয় কপিগুলি জেলার সিল দিয়ে সিল করা ফোল্ডারগুলিতে জেলা প্রধানের স্টাফের সেফে। সামরিক পরিষদ।
গঠনের জন্য কার্যনির্বাহী নথিগুলি গঠনের মোবাইল প্ল্যানগুলির সাথে আর্মি মিলিটারি কাউন্সিলের সীলমোহরযুক্ত প্যাকেজে রাখা উচিত।
সেনাবাহিনীতে ফোল্ডার এবং ফর্মেশনের প্যাকেজগুলি যথাক্রমে জেলার মিলিটারি কাউন্সিল এবং সেনাবাহিনীর লিখিত বা টেলিগ্রাফিক আদেশ দ্বারা খোলা হয়।
পরিকল্পনার নথিগুলি পরিকল্পনা বিকাশের জন্য অনুমোদিত কমান্ডারদের দ্বারা ব্যক্তিগতভাবে হাতে লেখা বা টাইপ করা হয়।
5. পরিকল্পনাটি বিকাশের জন্য নিম্নলিখিতগুলি অনুমোদিত:
ক) জেলা সদরে:
সম্পূর্ণরূপে - সৈন্যদের কমান্ডার, সামরিক কাউন্সিলের সদস্য, স্টাফ প্রধান এবং KOVO সদর দফতরের অপারেশনাল বিভাগের প্রধান;
এয়ার ফোর্স অ্যাকশন প্ল্যান তৈরির পরিপ্রেক্ষিতে - এয়ার ফোর্স কোভোর কমান্ডার;
সামরিক যোগাযোগ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে - KOVO সদর দফতরের সামরিক যোগাযোগ বিভাগের প্রধান;
ডেপুটি এর রিয়ার, স্যানিটারি এবং ভেটেরিনারি উচ্ছেদ সংগঠিত করার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে। পিছনের জন্য KOVO-এর চিফ অফ স্টাফ;
যোগাযোগ পরিকল্পনা সম্পর্কে - জেলা যোগাযোগ প্রধান।
সামরিক শাখা এবং পরিষেবাগুলির অন্যান্য প্রধানদের তাদের বিশেষত্বে ব্যক্তিগত অ্যাসাইনমেন্ট দিন, কিন্তু কভার প্ল্যানের সাথে যোগাযোগ না করে।
খ) সেনা সদর দপ্তরে:
কমান্ডার, মিলিটারি কাউন্সিলের সদস্য, চিফ অফ স্টাফ এবং সেনা সদর দফতরের অপারেশন বিভাগের প্রধান।
আবেদন:
1. 1:1,000,000 – 1 মানচিত্রে KOVO এবং ODVO কভার করার স্কিম।
2. মানচিত্রে KOVO এবং ODVO বিমান বাহিনীর ঘাঁটির পরিকল্পনা 1:1,000,000 – 1।
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল এস টিমোশেঙ্কো
মহাকাশযানের চিফ অফ দ্য জেনারেল স্টাফ
সেনা জেনারেল ঝুকভ
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" নোট আছে: “2 কপি মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে. নং 1 - KOVO সামরিক কমান্ডারদের দ্বারা, নং 2 - জেনারেল স্টাফের অপারেশনাল ডিরেক্টরেটের উদ্দেশ্যে। eam দ্বারা মৃত্যুদন্ড কার্যকর. শুরু অপেরা। যেমন মেজর জেনারেল আনিসভ।" অনুলিপি ডেপুটি দ্বারা প্রত্যয়িত হয়. মেজর জেনারেল আনিসভ 7 মে, 1941-এ মহাকাশযানের জেনারেল স্টাফ বিভাগের প্রধান।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 259, পিপি। 1-17।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1896-482-503862-20-1941
6. 3য় সেনা নং 002140/ss/ov-এর কমান্ডারের কাছে ZapOVO-এর মিলিটারি কাউন্সিলের নির্দেশনা
14 মে, 1941
গোপনতম
বিশেষ গুরুত্বের
যেমন নং 2
1. ইউএসএসআর নং 503859/SS/OV-এর পিপলস কমিসার অফ ডিফেন্সের নির্দেশের ভিত্তিতে এবং 20 মে, 1941 সালের মধ্যে সংঘটিত ইউনিটগুলির পুনঃস্থাপনের উপর ভিত্তি করে, এলাকার রাজ্য সীমানা কভার করার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করুন: হ্রদ. কাভিশকি, কাদিশ, ক্রাসনে, অগাস্টভ, রাইগোরোড, গ্রেয়েভো, মামলা। শুচিন।
নির্দিষ্ট পরিকল্পনার নাম দেওয়া হয়েছে: "রাষ্ট্রীয় সীমান্ত কভারিং এলাকা নং 1।" আমি আপনাকে কভার এলাকার সৈন্যদের কমান্ডার হিসাবে নিযুক্ত করছি।
Shtarm - GRODNO.
2. রাজ্যের সীমান্ত এলাকা 1 নং এর সৈন্যদের অন্তর্ভুক্ত:
ক) ৩য় সেনাবাহিনীর অধিদপ্তর;
খ) কন্ট্রোল 4 স্ক, হুল অংশ সহ;
গ) 56, 27, 85 এবং 24 রাইফেল ডিভিশন;
ঘ) হুল ইউনিট সহ 11 তম যান্ত্রিক কর্পসের নিয়ন্ত্রণ;
ঙ) 29 এবং 33 ট্যাঙ্ক বিভাগ;
চ) 204 মোটর চালিত বিভাগ;
ছ) ৬ষ্ঠ অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেড;
জ) 11 তম মিশ্র বায়ু বিভাগ;
i) গ্রডনো সুরক্ষিত এলাকার কিছু অংশ;
j) 86টি সীমান্ত বিচ্ছিন্নতা।
k) 124 GAP RGK।
24 তম পদাতিক ডিভিশনের প্রথম মোবাইল অ্যাকেলনকে M5 এর পরে গ্রোডনো এলাকায় আনা উচিত। 22.00 M1 এর মধ্যে এটিকে আপনার নিষ্পত্তিতে স্থানান্তর করতে, মানুষ এবং ঘোড়া পরিবহনের জন্য সজ্জিত 240 ZIS-5 এবং 625 GAZ-AA গাড়ির সমন্বয়ে একটি 30 তম অটো রেজিমেন্ট মোলোডেচনোতে আসবে। সমস্ত যান্ত্রিক কামান, ট্রাক্টর, ট্র্যাক করা যানবাহন, ট্যাঙ্ক, ঘোড়ার আর্টিলারির অংশ এবং কনভয়গুলি অবশ্যই রেলপথে পরিবহন করা উচিত। রাস্তা, যার জন্য আপনাকে অবিলম্বে প্রয়োজনীয় চলমান রেলওয়ের জন্য একটি অনুরোধ জমা দিতে হবে। সড়ক ক্রু, জেলা সদরের অপারেশনাল বিভাগের মাধ্যমে।
3. কভারিং এলাকার সৈন্যদের কাজ: ফিল্ড ট্রুপস - গ্রোডনো ইউআর এর একটি শক্তিশালী প্রতিরক্ষা এবং রাষ্ট্রীয় সীমান্তে ফিল্ড ফোর্টফিকেশন সহ, সেনা সেক্টরে, লিডা, গ্রোডনো এবং বিয়ালস্টক দিকনির্দেশগুলিকে আবৃত করা এবং একত্রিতকরণ, ঘনত্ব নিশ্চিত করা। এবং জেলা সেনা মোতায়েন।
অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি ব্রিগেডের কাজ হ'ল প্রস্তুত লাইনে শক্তিশালী আর্টিলারি ফায়ার সহ ট্যাঙ্কগুলির সাথে দেখা করা এবং বিমান চালনার সাথে, আমাদের মেকগুলি এগিয়ে যাওয়া এবং পাল্টা আক্রমণ না করা পর্যন্ত তাদের অগ্রগতি বিলম্বিত করা। ভবন
মেকানাইজড কর্পসের কাজ হল অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারির আড়ালে মোতায়েন করা। ব্রিগেড, শক্তিশালী ফ্ল্যাঙ্ক এবং এককেন্দ্রিক আক্রমণ, বিমান চালনার সাথে, শত্রুর যান্ত্রিক ইউনিটের চূড়ান্ত পরাজয় ঘটায় এবং অগ্রগতি দূর করে।
বিমান চালনার কাজ
1) ফ্রন্ট-লাইন এভিয়েশনের সাথে একত্রে, জেলা বিমান বাহিনীর পরিকল্পনা অনুসারে, নিকটতম প্রতিষ্ঠিত শত্রু ঘাঁটি এবং বিমানঘাঁটিতে পরপর হামলা, সেইসাথে বিমান যুদ্ধ অভিযান, যুদ্ধের প্রথম দিন থেকেই শত্রু বিমানকে ধ্বংস করে এবং বিমানের আধিপত্য অর্জন করে। .
2) ফাইটার এয়ারক্রাফ্ট, কভারিং এলাকার সমগ্র বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার সাথে ঘনিষ্ঠ সহযোগিতায়, দৃঢ়ভাবে সেক্টরের সৈন্যদের সংহতকরণ এবং ঘনত্বকে আবরণ করে, রেলওয়ের স্বাভাবিক অপারেশন নিশ্চিত করে। রাস্তা এবং শত্রুর বিমানকে কভার এলাকার অঞ্চল দিয়ে জেলার গভীর অঞ্চলে উড়তে বাধা দেয়;
3) স্থল বাহিনীর সহযোগিতায়, বিশেষ করে যান্ত্রিক বাহিনী, অগ্রসরমান শত্রুকে ধ্বংস করে এবং তার বৃহৎ মোটরচালিত বাহিনীকে কভার এলাকার প্রতিরক্ষা ফ্রন্ট ভেঙ্গে যেতে বাধা দেয়।
সেনা বিমান চলাচলের সীমানা: লেটজেন, নিকোলাইকেন, ওর্টেলসবার্গ।
নিম্নলিখিত মৌলিক নির্দেশাবলী দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় সীমান্তের প্রতিরক্ষা সংগঠিত করুন:
ক) ইউরালের একগুঁয়ে প্রতিরক্ষার উপর সৈন্যদের প্রতিরক্ষাকে ভিত্তি করে এবং রাষ্ট্রীয় সীমান্তে তৈরি ক্ষেত্র দুর্গ, তাদের আরও বিকাশের জন্য সমস্ত শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে। প্রতিরক্ষাকে সক্রিয় কর্মের চরিত্র দিন। প্রতিরক্ষা ভেদ করার জন্য শত্রুর যে কোন প্রচেষ্টা অবিলম্বে কর্পস এবং সেনা রিজার্ভ থেকে পাল্টা আক্রমণ দ্বারা নির্মূল করা উচিত;
খ) অ্যান্টি-ট্যাঙ্ক প্রতিরক্ষায় বিশেষ মনোযোগ দিন। বৃহৎ শত্রু মোটরচালিত ইউনিট দ্বারা প্রতিরক্ষা ফ্রন্টের একটি অগ্রগতি ঘটলে, জেলা কমান্ড তাদের বিরুদ্ধে লড়াই এবং তাদের পরিসমাপ্তি গ্রহণ করবে। সেনাবাহিনীর কাজ হল সামনের অগ্রগতি বন্ধ করা এবং শত্রুর মোটরচালিত পদাতিক এবং মাঠের সৈন্যদের প্রবেশ করা থেকে বিরত রাখা;
গ) আপনার সাইটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করুন: সুওয়ালকি, লিডা এবং সুওয়ালকি, বিয়ালস্টক;
ঘ) অনুকূল অবস্থার অধীনে, সমস্ত প্রতিরক্ষা সৈন্য এবং সেনা রিজার্ভ, আমার আদেশে, দ্রুত হামলা চালানোর জন্য প্রস্তুত থাকা উচিত;
ঙ) স্পষ্টতই উচ্চতর শত্রু বাহিনীর দ্বারা আক্রমণের ঘটনা এবং রাষ্ট্রীয় সীমান্তে মাঠের দুর্গ ধরে রাখার অসম্ভবতার ক্ষেত্রে, আচ্ছাদন এলাকায় সৈন্যদের জন্য সর্বাধিক প্রত্যাহার লাইন হল ইউআর-এর সামনের প্রান্ত, যার উপর নির্ভর করে অগ্রগতি ধ্বংস করতে পাল্টা আক্রমণের সাথে শত্রু।
এমনকি পৃথক শত্রু ইউনিট যারা ভেঙ্গে গেছে তাদের লাইনের পূর্বে অনুমতি দেওয়া উচিত নয়: r. নেমান থেকে খোজা, শুমকোভস, ইয়াগনিটি, বেনিওভসে, আর। সিড্রা, সেকিয়েরকা, রোমানোওকা, চোডোরোওকা, মাইকিসিন, গোনিওন্ডজ।
অগ্রভাগের জন্য সংগ্রামে, ব্যারিকেড পরিষেবার ব্যাপক ব্যবহার, সেতু এবং রাস্তাগুলির ক্ষতি এবং ট্যাঙ্কবিরোধী বাধা। অগাস্টো খালের উপর সেতু, আর. বেব্রজা, খ. ধ্বংসের জন্য Brzozówka প্রস্তুত করুন। কভার এলাকার কমান্ডারের বিশেষ আদেশে ধ্বংস নিজেই করা উচিত।
প্রতিরক্ষার সম্পূর্ণ গভীরতার জন্য তৈরি অ্যান্টি-ট্যাঙ্ক বাধার পরিকল্পনা, খনির সেতু, রেলপথের পরিকল্পনা। রাস্তার কাঠামো এবং সৈন্যদের সম্ভাব্য ঘনত্বের পয়েন্ট এবং সদর দফতরের অবস্থান - বিকাশ এবং অনুমোদনের জন্য আমার কাছে জমা দিতে।
নদীর ওপারে ব্রিজ সব উপায়ে নেমানকে রক্ষা করুন। শুধুমাত্র জেলার সামরিক কাউন্সিলের বিশেষ অনুমতি নিয়ে তাদের ধ্বংস করা যেতে পারে;
চ) ফোরফিল্ড জোনে দুর্গ, অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-পার্সোনেল বাধাগুলির বিকাশ অব্যাহত রাখুন। 1 জুন, 1941-এ, গ্রোডনো ইউআর-এর দ্বিতীয় প্রতিরক্ষামূলক লাইনের নির্মাণ শুরু করুন।
রিকনেসান্স এবং ২য় প্রতিরক্ষামূলক লাইনে কাজ শেষ হলে এবং অ্যালার্ম ঘোষণার সাথে সাথেই পিছনের লাইন প্রস্তুত করা শুরু করুন: আর. নেমান থেকে সেল্যুকি এবং আরও নদীর ধারে। Svisloch;
g) আপনার প্রতিবেশীর সাথে সংযোগস্থলের দায়িত্ব আপনার উপর বর্তায়;
জ) শত্রু সৈন্যদের ঘনত্ব এবং দলবদ্ধতার প্রকৃতি নির্ধারণের জন্য সমস্ত ধরণের পুনরুদ্ধার ব্যবহার করুন;
i) ক্রস এবং ওভার দ্য স্টেট বর্ডার – শুধুমাত্র আমার বিশেষ আদেশে।
4. সীমানা: ডানদিকে – ওশম্যানি, ড্রুসকেনিকি, দাবি। মার্গ্রাবোভা; বাম - সেন্ট। Novelnya, দাবি. সোকুলকা, দাবি। শুচিন, দাবি. ফ্রেডরিকশফ।
পিছনের সীমানা - প্রাক্তন। সোভিয়েত-পোলিশ সীমান্ত, রুবেজেভিচি পর্যন্ত এবং সহ।
5. প্রতিবেশী: ডানদিকে 11 PriBOVO সেনাবাহিনী সামনের দিকে রক্ষা করে: জুরবারকাস, হ্রদ। কবিশকি। শতর্ম – কৌনাস।
বাম দিকে, কভার এলাকা নং 2 এর অংশগুলি Shchuchyn, Novgorod, Chizhev এর সামনের দ্বারা সুরক্ষিত। কভার এলাকাটি 10 তম সেনাবাহিনীর কমান্ডার দ্বারা পরিচালিত হয়। ঝড় Bialystok.
সামনে রিজার্ভ:
ক) স্টেশনের এলাকায় M5 থেকে M15 পর্যন্ত। Druskeniki, সেন্ট. Zhitomlya, m Skidel, m. Dembrovo 17 এবং 50 পদাতিক ডিভিশন নিয়ে গঠিত, যা সামনের দিকের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করে: Merkine, Rotnitsa, Ozyory, Lunno;
খ) লিডা এলাকায় - 8 টি অ্যান্টি-ট্যাঙ্ক আর্টিলারি। ব্রিগেড Volkovysk এলাকায় 17 যান্ত্রিক কর্পস.
6. এয়ার ডিফেন্স। বায়ু থেকে, সাইটের অঞ্চলটি 11 তম মিশ্র বায়ু বিভাগ দ্বারা আচ্ছাদিত, যা আপনার অধীনস্থ এবং সাধারণ শর্তে জেলার বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে - প্রথম এয়ার কভার সেক্টর।
জেলা বিমান প্রতিরক্ষা পরিকল্পনা এবং পরিশিষ্ট নম্বরে VNOS পদের সিস্টেম থেকে নির্যাস...
7. যুদ্ধ সতর্কতায় ইউনিট বাড়ানোর পদ্ধতি:
1) নিম্নলিখিতগুলির অ্যালার্মে ইউনিট বাড়ানোর অধিকার রয়েছে:
ক) পিপলস কমিসার অফ ডিফেন্স;
খ) জেলা সামরিক পরিষদ;
গ) সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিল;
d) যে ব্যক্তিদের শুধুমাত্র পিপলস কমিসার অফ ডিফেন্স, বা জেলার সামরিক কাউন্সিল দ্বারা স্বাক্ষরিত আদেশ আছে;
ঙ) গঠন এবং ইউনিটের কমান্ডার, তাদের অধীনস্থ ইউনিটগুলির অংশে।
এই কভার প্ল্যান বাস্তবায়ন সম্পর্কে জেলা সামরিক কাউন্সিল থেকে এনক্রিপ্ট করা টেলিগ্রামটি নিম্নরূপ হবে: “3য় সেনাবাহিনীর কমান্ডারের কাছে। আমি GRODNO 1941-এ অ্যালার্ম ঘোষণা করছি। স্বাক্ষর।"
কভার এলাকার গঠন এবং ইউনিটগুলির জন্য আপনাকে অবশ্যই সাইফার টেলিগ্রামের (কোডগ্রাম) নিম্নলিখিত প্রচলিত পাঠ্যটি নির্দেশ করতে হবে: “কর্পস (বিভাগ) নম্বরের কমান্ডারের কাছে। আমি "লাল" প্যাকেজ খোলার সাথে অ্যালার্ম ঘোষণা করি। স্বাক্ষর।"
2) সামরিক গোপনীয়তা সংরক্ষণ এবং চলে যাওয়ার সমস্ত ব্যবস্থা মেনে যুদ্ধের সতর্কতায় ইউনিটগুলি উত্থাপিত হয়:
ক) 56 তম পৃষ্ঠা বিভাগ, যুদ্ধ সতর্কতা ঘোষণার 3-9 ঘন্টা পরে, গ্রোডনো ইউআর এবং ফিল্ড রিইনফোর্সমেন্ট পজিশন দখল করে রাজ্য সীমান্ত বরাবর, সামনে: লেক। কাভিশকি, কাদিশ, ক্রাসনে, চার্নি ব্রুড, অগাস্টো খাল;
খ) 27 তম পৃষ্ঠা বিভাগ, যুদ্ধের সতর্কতা ঘোষণার 3-9 ঘন্টা পরে, সামনের অংশে ফিল্ড রিইনফোর্সমেন্ট পজিশন নেয়: দাবি। Czarny Brud, Janówka, Raigorod, Bogusze, দাবি. শুচিন;
গ) 85 তম পৃষ্ঠার বিভাগ, একটি যুদ্ধ সতর্কতা ঘোষণার 24 ঘন্টা পরে, এলাকায় মনোনিবেশ করে: স্টারোকামেন্না, সুখভোলা, কোরিটিসিন, সিড্রা এবং, দ্বিতীয় দল গঠন করে, নদীর দক্ষিণ তীরে একটি প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করে। বেব্রজা এবং পূর্ব নদী। ব্রজোজোওকা;
d) অবশিষ্ট ইউনিটগুলি তাদের কোয়ার্টারিং এর স্থান থেকে 3 - 5 কিমি দূরে সর্তক অবস্থায় সমাবেশের এলাকায় কেন্দ্রীভূত, বিমান আক্রমণ থেকে সবচেয়ে নিরাপদ এবং কলামের মার্চ এবং যুদ্ধ মিশন পরিচালনার জন্য সবচেয়ে সুবিধাজনক।
3) যুদ্ধ সতর্কতা, ইউনিট, বিশেষ নির্দেশের জন্য অপেক্ষা না করে "লাল" প্যাকেজ খোলার আদেশ থাকলে, রাজ্যের সীমান্তে, সাইট প্রতিরক্ষা পরিকল্পনা অনুসারে মনোনীত এলাকায় চলে যান।
পরবর্তীকালে, কভার এলাকার অংশগুলি পরিস্থিতির উপর নির্ভর করে আপনার আদেশের উপর কাজ করে।
4) প্রস্তুতির সময় কমাতে, কভার এলাকায় অন্তর্ভুক্ত ইউনিটগুলির অবশ্যই থাকতে হবে:
পদাতিক এবং অশ্বারোহী বাহিনী:
ক) রাইফেল কার্তুজের পোর্টেবল সরবরাহ (প্রতি রাইফেল 90 পিস) সিল করা বাক্সে, একজন ডিউটি অফিসারের সুরক্ষায় এবং একটি সুশৃঙ্খল, ইউনিটগুলিতে। প্রতিটি কমান্ডার (প্ল্যাটুন, কোম্পানি, ব্যাটালিয়ন) বহনযোগ্য রিজার্ভ ইস্যু করার পদ্ধতি নির্ধারণ করে। ইস্যু শুধুমাত্র অ্যালার্ম উপর বাহিত হয়. প্রপেলার কার্টিজের পরিবহনযোগ্য স্টক (হাত দ্বারা জারি করা ছাড়া) প্লাটুন এবং কোম্পানিগুলির মধ্যে সিল করা বাক্সে, স্ট্যাকগুলিতে এবং কার্টে চিহ্নিত করে বিতরণ করা উচিত। প্রতিটি রেজিমেন্ট, ব্যাটালিয়ন, কোম্পানি এবং স্কোয়াড্রনে অবশ্যই তাদের সময়মত এবং সঠিক লোডিংয়ের জন্য দায়ী একজন মনোনীত ব্যক্তি থাকতে হবে।
খ) প্রতিটি ভারী মেশিনগানের জন্য, 4 টি টেপ স্টাফ করা এবং বাক্সে রাখা আছে; লাইট মেশিনগান এবং মেশিনগান প্রতি 2টি ডিস্ক। স্টাফড টেপ এবং ডিস্ক সহ বাক্সগুলি বিভাগগুলিতে বা বিশেষ, সুরক্ষিত প্রাঙ্গনে সিল করা ফর্মে। পর্যায়ক্রমে ডিস্ক এবং কার্তুজ রিফ্রেশ করুন এবং টেপ শুকিয়ে নিন;
গ) প্রতিটি ইউনিটের জন্য বিশেষ বাক্সে ইউনিট গুদামে সেটে হ্যান্ড এবং রাইফেল গ্রেনেড সংরক্ষণ করুন;
d) 0.25 রাউন্ড গোলাবারুদের পরিমাণের শেল এবং মাইনগুলি, সম্পূর্ণরূপে সজ্জিত, সিল করা এবং লক করা অঙ্গ এবং চার্জিং বাক্সে, ইউনিট পার্কগুলিতে সংরক্ষণ করা উচিত;
e) সামরিক-রাসায়নিক, প্রকৌশল এবং যোগাযোগ সরঞ্জাম প্রতিটি ইউনিটের জন্য সেট করে ইউনিট গুদামে সংরক্ষণ করা উচিত;
চ) ডাফেল ব্যাগ এবং ব্যাকপ্যাকে বসানোর জন্য ফাইটারের বহনযোগ্য খাদ্য এবং ব্যক্তিগত সরবরাহ একটি প্রস্তুত আকারে সংরক্ষণ করুন;
উপরন্তু, ইউনিটের গুদামগুলিতে, প্রতিটি ইউনিটের জন্য একটি দৈনিক খাদ্য এবং পশুখাদ্য সঞ্চয় করুন, যা ইউনিটের কাফেলায় লোড করার জন্য প্রস্তুত করা হয়;
এই অংশগুলির রান্নাঘর এবং কাফেলাগুলি ভাল কাজের ক্রমে এবং তাদের জন্য সরবরাহ করা সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশ সহ হওয়া উচিত;
g) শীতকালীন পরিস্থিতিতে, সমস্ত ইউনিটকে অবশ্যই উষ্ণ অন্তর্বাস, মিটেন, ক্যামোফ্লেজ স্যুট এবং পুরো ইউনিটের জন্য স্কি সরবরাহ করতে হবে;
জ) GRODNO-41 ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের হস্তান্তর না করে প্রতিটি কমান্ডারের জন্য জরুরী রিজার্ভের সামরিক টপোগ্রাফিক মানচিত্রগুলিকে সিল করা ব্যাগে একসাথে আঠালো রাখুন।
"NZ" কার্ডগুলি পাওয়ার আগে, বর্তমান ভাতা কার্ডগুলি প্রস্তুত করুন, যা একত্রে আঠালো এবং ইউনিটের সদর দফতরে ইউনিটগুলির জন্য সেট করে রাখা হয় এবং এই কার্ডগুলি শুধুমাত্র সতর্কতার সাথে জারি করুন।
মোটর চালিত এবং ট্যাংক ইউনিট:
ক) ইউনিটের গুদামগুলিতে প্রতিটি যুদ্ধ যানের জন্য, যুদ্ধের গোলাবারুদের 10% ডিস্কে স্টাফ করা থাকে, প্রতি 15 দিনে ডিস্কগুলি পুনরায় লোড করা হয়।
একটি যুদ্ধ সতর্কতা ঘোষণার পরে গাড়িতে ডিস্ক স্থাপন করা হয়;
খ) রাইফেল ইউনিটের জন্য নির্দিষ্ট ক্রমানুসারে অন্যান্য সমস্ত ধরণের সরবরাহ সংরক্ষণ করুন। প্রতিটি গাড়ির জন্য বিতরণের গণনা সহ গোলাবারুদের সম্পূর্ণ আদর্শ কোম্পানি এবং প্লাটুনের মধ্যে বিতরণ করা উচিত। প্রতিটি কমান্ডারকে অবশ্যই গাড়ির সরঞ্জাম জানতে হবে। খাদ্য এবং জিনিসপত্র. যানবাহনে লোড হওয়ার প্রত্যাশার সাথে সম্পত্তি প্রস্তুত এবং বিন্যস্ত করতে হবে এবং কমান্ডারদের অবশ্যই জানতে হবে কোন যানবাহন এবং কী লোড হচ্ছে;
গ) জ্বালানি - অতিরিক্ত জ্বালানী ট্যাঙ্ক তৈরি করুন (যেখানে ইতিমধ্যেই করা হয়নি), যার ফলে 27 নভেম্বর, 1940 সালের NKO অর্ডার নং 0335-এর মান অনুযায়ী যানবাহনের পরিসর বৃদ্ধি করা;
5) আমি সঞ্চালনের জন্য ইউনিটগুলির প্রস্তুতি স্থাপন করি:
ক) রাইফেল এবং অশ্বারোহী ইউনিটের জন্য - গ্রীষ্মে - দুই ঘন্টা পরে, শীতকালে - তিন ঘন্টা পরে; 45 মিনিটের মধ্যে ডিউটি ইউনিট;
খ) ট্যাঙ্ক রেজিমেন্টের জন্য - গ্রীষ্মে 2 ঘন্টা, শীতকালে 4 ঘন্টা; যদি ইউনিটগুলিতে উষ্ণ গ্যারেজ থাকে তবে শীতকালে ট্যাঙ্ক ইউনিটগুলির প্রস্তুতির সময় 1 ঘন্টা কমে যায়।
6) যখন একটি অ্যালার্ম ঘোষণা করা হয়, ইউনিটগুলি নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করে:
ক) ইউনিটটিকে সামরিক আইনে স্থানান্তর করার জন্য সমস্ত কাজ সম্পাদনের সম্ভাবনা নিশ্চিত করতে কঠোরভাবে প্রয়োজনীয় সংখ্যায় কমান্ড, রাজনৈতিক এবং রেড আর্মি কর্মীদের ছেড়ে দিন;
সম্পত্তি রক্ষা করার জন্য, KECH বা সামরিক ইউনিটে ভবন এবং সম্পত্তি হস্তান্তরের জন্য দায়ী ব্যক্তি ব্যতীত প্রতি সুবিধায় একজনকে ছেড়ে দিন। ব্যারাকে স্থানান্তর প্রক্রিয়ার গতি বাড়ানোর জন্য, ইনভেন্টরি তালিকা রাখুন যা স্থানান্তরের সময় গ্রহণযোগ্যতা নথি হিসাবে কাজ করে;
খ) ট্যাঙ্ক ইউনিটগুলিতে, লাইভ গোলাবারুদ সহ ডিস্কগুলি যানবাহনে স্থাপন করা হয়; সমস্ত যানবাহন ক্রমাগত জ্বালানী এবং তেল দিয়ে ভরা উচিত; জল (শীতকালে) একটি অ্যালার্ম দিয়ে ভরা হয়;
গ) গুদাম, পার্ক, গ্যারেজের নিরাপত্তা জোরদার করা হচ্ছে;
ঘ) অগ্নি সরবরাহ, জ্বালানী এবং খাদ্য খাদ্যের পরিবহন সরবরাহ কনভয়ে রাখা হয়;
e) "লাল" প্যাকেজ খোলার পরে, "NZ" কার্ডগুলি কমান্ড কর্মীদের জারি করা হয়;
f) টেলিফোন উপাদানগুলি জলে ভরা হয় (বিশেষ আদেশে)।
7) ইউরালের সামনের প্রান্তের সমস্ত সামরিক কাঠামো অবশ্যই গ্যারিসনগুলির সম্পূর্ণ পরিপূরক দ্বারা দখল করা উচিত এবং কামান এবং মেশিনগান সরবরাহ করা উচিত। সম্মুখ লাইনে অবস্থিত কাঠামোগুলি দখল করা এবং সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে নিয়ে আসা অবশ্যই অ্যালার্ম ঘোষণার 2-3 ঘন্টা পরে এবং ইউরালের ইউনিটগুলির জন্য 45 মিনিটের পরে শেষ করতে হবে।
অ্যালার্ম ঘোষণার সাথে সাথে, গ্যারিসনগুলি সামরিক স্থাপনাগুলি দখল করে এবং যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়, যুদ্ধের রক্ষীদের পাঠানো হয় এবং যোগাযোগ স্থাপন করা হয়।
8) অ্যালার্মে ইউনিটগুলি উত্থাপন করা এবং অঞ্চলগুলিতে তাদের দখলকে অটোমেশনের পয়েন্টে নিয়ে আসা উচিত, যার জন্য ইউনিটের পুরো অভ্যন্তরীণ রুটিনটি বিশেষভাবে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করা উচিত, কমান্ড কর্মীদের জন্য সতর্কতা পরিষেবাটি কাজ করা উচিত এবং পরীক্ষা করা উচিত, সম্পত্তির স্টোরেজ ইউনিটগুলিতে দ্রুত রিলিজ নিশ্চিত করা উচিত। জুনিয়র কমান্ড স্টাফ, বিশেষ করে সিনিয়র অফিসারদের তাদের ইউনিটের নেতৃত্ব দেওয়ার জন্য একটি অ্যালার্মের সময় প্রশিক্ষণ দেওয়া উচিত।
ইউনিট কমান্ডারদের অবশ্যই তাদের যুদ্ধ মিশন এবং তাদের সেক্টরগুলিকে সর্বক্ষেত্রে পুরোপুরি জানতে হবে; গেমস, ফিল্ড ট্রিপ এবং অন্যান্য ধরণের অনুশীলনে কমান্ড স্টাফ এবং ইউনিটগুলির পদ্ধতিগত প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধ মিশনের কৌশলগত সমাধানের সম্ভাব্য বিকল্পগুলি তৈরি করা উচিত।
8. সীমান্ত ইউনিট জন্য সমর্থন.
ফিল্ড সৈন্যরা সীমান্তে না পৌঁছানো পর্যন্ত সীমান্তরক্ষী ইউনিটগুলিকে সমর্থন করার জন্য, যদি সশস্ত্র বিচ্ছিন্নতা বা গ্যাং দ্বারা লঙ্ঘন করা হয়, তাহলে 345 তম পদাতিক রেজিমেন্ট থেকে একটি ব্যাটালিয়ন বরাদ্দ করুন, 86 তম সীমান্ত বিচ্ছিন্নতার জন্য 27 পদাতিক রেজিমেন্ট।
যুদ্ধ সতর্কতা ঘোষণার মুহূর্ত থেকে বরাদ্দকৃত বিচ্ছিন্নতা (সীমান্ত সমর্থন বিচ্ছিন্নকরণ) জন্য প্রস্তুতির সময়কাল 45 মিনিটে সেট করা হয়েছে।
বর্ডার ডিটাচমেন্টের কমান্ডারকে অবিলম্বে বিচ্ছিন্নকরণের বিষয়ে অবহিত করতে হবে। এই বিচ্ছিন্নকরণগুলিকে কল করার অধিকার বিচ্ছিন্নতার কমান্ডারকে দেওয়া হয়, যিনি বিচ্ছিন্নতার সাথে একটি তারের সংযোগ স্থাপন করেন এবং কলের জন্য সংকেত নির্ধারণ করেন।
সমর্থন বিচ্ছিন্নতার কমান্ডার, যখন ডাকা হয়, তখন অ্যালার্ম উত্থাপন করে এবং তার কমান্ডকে অবহিত করে।
যখন সীমান্ত ইউনিটগুলি সমর্থন ইউনিটকে কল করে, তখন পরবর্তী যোদ্ধাদের একটি বহনযোগ্য গোলাবারুদ সরবরাহ করা হয়। সমর্থন বিচ্ছিন্নতা, ইউনিটগুলি রাজ্যের সীমান্তে পৌঁছানোর আগে, সীমান্ত বিচ্ছিন্নতার কমান্ডারদের অধীনস্থ।
রাজ্য সীমান্তে রেড আর্মি সৈন্যদের প্রবেশের সাথে, কভার এলাকায় অবস্থিত NKVD-এর সীমান্ত ইউনিটগুলি আপনার অপারেশনাল অধস্তনতার অধীনে আসে।
রেড আর্মির ইউনিট এবং NKVD এর সীমান্ত ইউনিটগুলির মধ্যে সম্পর্কের পদ্ধতিটি 1939 নং এর জন্য পিপলস কমিসার অফ ডিফেন্সের নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠিত হবে। ..
9. যোগাযোগ।
বিভাগের সদর দপ্তর (সেনা) এবং জেলার সদর দপ্তর, প্রতিবেশী এবং অধস্তন ইউনিটের সদর দফতরের মধ্যে তারের যোগাযোগ শান্তির সময়ে পরিচালিত টেলিগ্রাফ এবং টেলিফোন তারের মাধ্যমে এবং পরিশিষ্ট নং-এর যোগাযোগ চিত্র অনুসারে আইসিএস তারের মাধ্যমে সম্পাদিত হয়। ...
এয়ার ফোর্স যোগাযোগ একটি শান্তিকালীন যোগাযোগ স্কিম অনুসরণ করে।
রেডিও যোগাযোগ। রেডিও নেটওয়ার্ক রেডিও কমিউনিকেশন ডায়াগ্রাম এবং পরিশিষ্ট নং এর নির্দেশাবলী অনুসারে স্থাপন করা হয়েছে।
শুধুমাত্র নিম্নলিখিত নেটওয়ার্কগুলি প্রেরণ করার অনুমতি দেওয়া হয়:
ক) বিমান বাহিনী, এবং শুধুমাত্র যখন বিমানটি আকাশে থাকে এবং
খ) বায়ু প্রতিরক্ষা। অন্যান্য সমস্ত নেটওয়ার্কে (সামরিক এবং সামরিক), রেডিও স্টেশনগুলি শত্রু রেডিও স্টেশনগুলির অপারেশন পর্যবেক্ষণ করে।
10. এসইউভি সংক্রান্ত নির্দেশনা - পরিশিষ্ট নং এর উপর ভিত্তি করে সৈন্যদের বিকাশ এবং প্রদান করুন।
11. উপাদান সমর্থন:
1) M15 পর্যন্ত এটি ব্যয় করার অনুমতি রয়েছে:
ক) স্থল সেনাদের জন্য - তিন রাউন্ড গোলাবারুদ; জ্বালানী - যুদ্ধের যানবাহনের জন্য পাঁচটি ফিলিং স্টেশন, পরিবহন যানবাহনের জন্য আটটি ফিলিং স্টেশন;
খ) বিমান বাহিনীর ইউনিটগুলির জন্য:
ফাইটার এভিয়েশন 15 sorties;
স্বল্প-পরিসরের বোমারু বিমান 10 সর্টিস;
রিকনেসান্স এয়ারক্রাফট 10 sorties;
গ) কভার এলাকায় সমস্ত সৈন্যদের জন্য 15 দৈনিক dachas.
2) ফায়ার সাপ্লাই। কভার সেক্টরের অংশগুলি যুদ্ধের সতর্কতায় বেরিয়ে আসে, এতে রয়েছে:
ক) প্রতিটি বন্দুকের জন্য, শেল সরবরাহ বন্দুকের লিম্বার এবং চার্জিং বক্সের ক্ষমতার চেয়ে কম নয় (যে বন্দুকগুলিতে লিম্বার এবং লোডার নেই, গোলাগুলির সরবরাহ গোলাবারুদের লোডের কমপক্ষে 0.25 গুণ হওয়া উচিত);
খ) যানবাহনে, প্রতিটি বন্দুকের জন্য 0.25 রাউন্ড গোলাবারুদ বহন করুন; মোট, প্রতি বন্দুক অন্তত 0.5 রাউন্ড গোলাবারুদ আছে; বাকি 0.75 রাউন্ড গোলাবারুদ অবশ্যই সেকেন্ড ইক্লোজের সাথে আনতে হবে;
গ) প্রতিটি যোদ্ধার জন্য, হাতে জারি করা রাইফেল কার্তুজের একটি বহনযোগ্য সরবরাহ। এইভাবে মুক্ত করা পরিবহন আরও গোলাবারুদ উত্তোলন করতে ব্যবহৃত হয়;
ঘ) কার্তুজের পরিবহন সরবরাহ, একটি ফাইটার, হালকা এবং ভারী মেশিনগানের জন্য একটি সম্পূর্ণ সেট পর্যন্ত গণনা করা হয়, ইউনিটের কনভয়ে, পাহারায়, সিল করা আকারে বহন করা হয়;
e) ট্যাঙ্ক ইউনিটে, প্রতিটি যুদ্ধ যানের জন্য একটি গোলাবারুদ লোড থাকে।
সেনাবাহিনীর আর্টিলারি ডিপো থেকে ফায়ার সরবরাহের আরও সরবরাহ করা হবে - গ্রডনো, নং 856।
3) জ্বালানী। সাইটের অংশগুলিতে সমস্ত ধরণের গাড়ির জন্য দুটি গ্যাস স্টেশন থাকতে হবে: একটি গাড়ির ট্যাঙ্কে, একটি ট্যাঙ্কে বা ব্যারেলে;
জ্বালানী পুনরায় পূরণ করা হবে জ্বালানী ডিপো নং 919, গ্রডনো এবং নং 928 - লিডা এর বর্তমান সরবরাহ থেকে।
4) খাদ্য চারা। অ্যালার্ম এলাকার অংশগুলিতে থাকতে হবে:
ক) খাবার - একজন সৈনিকের ব্যাকপ্যাকে একটি দৈনিক দাচা বহনযোগ্য সরবরাহ, রান্নাঘরে একটি উপভোগযোগ্য দাচা এবং ইউনিটের কনভয়ে বহনযোগ্য একটি দৈনিক দাচা;
খ) পশুখাদ্য - স্যাডেল বা কার্টে দৈনিক একটি ডাচা এবং ইউনিটের ট্রেনে একটি দৈনিক ডাচা।
খাদ্য সরবরাহ ইউনিট এবং খাদ্য গুদাম নং 817 - Grodno, নং 816 Lida বর্তমান সরবরাহ থেকে ইউনিট নিজেদের দ্বারা সঞ্চালিত হবে.
5) প্রতিটি ইউনিটের জন্য সেটে সামরিক রাসায়নিক, প্রকৌশল এবং যোগাযোগের সরঞ্জামগুলি ইউনিটের কাফেলায় বহন করা হয় এবং বিশেষ আদেশে ইউনিটগুলিতে জারি করা হয়।
12. উচ্ছেদ। অসুস্থ এবং আহতদের স্থায়ী সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া উচিত: গ্রোডনো, লিডা, মোলোডেচেনস্কি।
ঘোড়ার ট্রেনটিকে স্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়ে যান, যার একটি তালিকা পরিকল্পনার সাথে সংযুক্ত রয়েছে।
13. একটি পরিকল্পনা আঁকার জন্য সাধারণ নির্দেশাবলী:
ক) সাইট কভারেজ প্ল্যানে অবশ্যই নিম্নলিখিত নথিগুলি থাকতে হবে:
1) কভারে সৈন্যদের জন্য কর্ম পরিকল্পনার নোট, সিদ্ধান্তের একটি সংযুক্ত মানচিত্র এবং রেজিমেন্ট এবং পৃথক ইউনিট পর্যন্ত সৈন্যদের গ্রুপিং সহ;
2) যুদ্ধের বিবৃতি এবং সৈন্যদের সংখ্যাগত শক্তি, একটি পৃথক ইউনিট, গঠন এবং সামগ্রিকভাবে এলাকা;
3) রাজ্য সীমান্তে কভার এলাকার অংশগুলির প্রস্থান এবং ঘনত্বের জন্য সময়সূচীর সারণী;
4) প্রকৌশল সহায়তা পরিকল্পনা, গণনা এবং মানচিত্র সহ;
5) গণনা এবং ডায়াগ্রাম সহ যোগাযোগ ডিভাইস পরিকল্পনা;
6) স্থল বাহিনী এবং বিমান বাহিনীর পিছনের এবং বস্তুগত সহায়তা সংগঠিত করার পরিকল্পনা, পিছনের সংস্থার একটি মানচিত্রের একটি পরিশিষ্ট সহ;
7) স্যানিটারি এবং পশুচিকিত্সা উচ্ছেদ পরিকল্পনা;
8) যুদ্ধ সতর্কতা (সতর্ক নির্দেশাবলী) এবং সীমান্ত সৈন্যদের জন্য সহায়তা ইউনিট বরাদ্দের জন্য ইউনিট বাড়ানোর জন্য নির্দেশাবলী;
9) ফিল্ড ট্রুপস এবং NKVD সৈন্যদের দ্বারা সুরক্ষা সাপেক্ষে বস্তু এবং কাঠামোর তালিকা;
10) নির্বাহী নথি (নির্দেশ, আদেশ, নির্দেশাবলী)।
11) বিমান বাহিনীর ব্যবহারের জন্য পরিকল্পনা করুন।
খ) নিম্নলিখিতগুলিকে একটি কভার প্ল্যান তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে: আপনি, সামরিক পরিষদের সদস্য, চিফ অফ স্টাফ এবং সেনা সদর দফতরের অপারেশন বিভাগের প্রধান৷ বিশেষ ইস্যুতে কাজ করার সময়, কভার প্ল্যান সম্পর্কে তাদের না জানিয়ে সামরিক শাখা এবং পরিষেবাগুলির প্রধানদের তাদের বিশেষত্বে ব্যক্তিগত অ্যাসাইনমেন্ট দেওয়ার অনুমতি দেওয়া হয়;
গ) কভার এলাকা পরিকল্পনা দুই কপিতে তৈরি করা হয় এবং উভয় কপি জেলার সামরিক কাউন্সিলে জমা দেওয়া হয়। জেলার মিলিটারি কাউন্সিল দ্বারা কভার এলাকা পরিকল্পনার অনুমোদনের পরে, একটি সিল করা অনুলিপি আপনাকে ফেরত দেওয়া হবে এবং সেনাবাহিনীর প্রধানের ব্যক্তিগত সেফে সংরক্ষণ করতে হবে এবং এর বাস্তবায়ন সম্পর্কে প্রতিষ্ঠিত টেলিগ্রাম প্রাপ্তির পরে খুলতে হবে। কভার পরিকল্পনা।
সামরিক ইউনিট এবং গঠনের জন্য তৈরি নির্বাহী নথিগুলি "লাল" ব্যাগে সংরক্ষণ করা উচিত, সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলের মোমের সিল দিয়ে সিল করা উচিত, এই ইউনিটগুলির ভিড় পরিকল্পনা সহ - গঠন, যাতে, আপনার আদেশ ছাড়াও, আপনি অবশ্যই থাকতে হবে:
1) প্রতিরক্ষা এলাকা দখল করার জন্য গঠনের আদেশ, যোগাযোগের নির্দেশাবলী সহ, জরুরী নিয়ন্ত্রণ ব্যবস্থায়, বস্তুগত সহায়তার উপর, একটি কিংবদন্তি সহ বায়ু প্রতিরক্ষা চিত্র;
2) রাজ্যের সীমানা প্রতিরক্ষার জন্য ঘনত্ব এলাকায় সতর্কতামূলকভাবে সমাবেশ এলাকা থেকে ইউনিট এবং গঠনগুলির প্রস্থানের একটি নিয়ন্ত্রণ মানচিত্র; এই নথিগুলি অবশ্যই আপনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং আপনার দ্বারা অনুমোদিত ফর্মেশনের কমান্ডার এবং তাদের সদর দফতরের দ্বারা তৈরি করা উচিত।
অংশগুলি থাকা উচিত:
1) ইউনিট ডিউটি অফিসারের ইউনিট কমান্ডার দ্বারা অনুমোদিত একটি অ্যালার্ম নির্দেশ রয়েছে;
2) ইউনিটের মোবাইল প্ল্যান সহ চিফ অফ স্টাফের কাছে ফর্মেশন কমান্ডারের আদেশ এবং যোগাযোগ, SUV, বিমান প্রতিরক্ষা এবং উপাদান সহায়তার নির্দেশাবলী সহ একটি সিল করা "লাল" প্যাকেজ রয়েছে।
ঘ) কভার প্ল্যানের সমস্ত নথি হাত দ্বারা লিখিত বা এটি বিকাশের জন্য অনুমোদিত কমান্ডারদের দ্বারা ব্যক্তিগতভাবে টাইপ করা হয়;
ঙ) 15 জুন, 1941 এর আগে, সম্পাদন করুন:
1) ইউনিটের কমান্ড কর্মীদের সাথে ক্ষেত্রটিতে দুটি ভ্রমণ, পরিকল্পনা অনুসারে পরিকল্পিত এলাকায়;
2) এক বা দুটি প্রশিক্ষণ সতর্ক ইউনিটে প্রস্থান করে, সমস্ত ক্ষেত্রে তাদের যুদ্ধের প্রস্তুতির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে, ইউনিটগুলিকে রাজ্য সীমান্তের 5 কিলোমিটারের কাছাকাছি না এনে পরিকল্পনা অনুযায়ী রূপরেখার সাথে তাদের অগ্রগতি সহ।
যুদ্ধের সতর্কতা এবং অনুশীলন পরিচালনার জন্য ক্যালেন্ডার পরিকল্পনাটি কভার এলাকার জন্য পরিকল্পনার সাথে একই সাথে অনুমোদনের জন্য আমার কাছে জমা দিতে হবে।
ZapOVO সৈন্যদের কমান্ডার
সেনা জেনারেল ডি. পাভলভ
ZapOVO-এর মিলিটারি কাউন্সিলের সদস্য
কর্পস কমিসার ফোমিনিখ
ZapOVO-এর চিফ অফ স্টাফ
মেজর জেনারেল ক্লিমোভস্কিখ
লেটারহেডে টাইপস্ক্রিপ্ট: “এনজিও ইউএসএসআর। পশ্চিমী বিশেষ সামরিক জেলার সদর দপ্তর।" অভিনয়কারী: ডেপুটি ZapOVO-এর চিফ অফ স্টাফ, মেজর জেনারেল সেমেনভ। প্রেরণ নির্দেশিত. আসল, অটোগ্রাফ।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 248, পিপি। 36-54।
প্রকাশিত: 1941: 2টি বইয়ে। বই 1./ Comp. এল.ই. রেশিন এবং অন্যান্য; এড. ভিপি নাউমোভা; এন্ট্রি শিল্প. acad এএন ইয়াকোলেভা। – এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন “ডেমোক্রেসি”, 1998। – পি. 201-209।
7. 1940 সালের নভেম্বর থেকে 10 জুন, 1941 নং 1996/6 পর্যন্ত ইউএসএসআর সীমান্ত লঙ্ঘনের বিষয়ে
জুন 12, 1941
1940 সালের অক্টোবরের পর থেকে, অর্থাৎ 10 জুন, 1941 পর্যন্ত, 185টি বিমান জার্মানি থেকে ইউএসএসআর-এর সীমানা লঙ্ঘন করেছিল। জার্মান বিমান দ্বারা আমাদের সীমান্ত লঙ্ঘন বিশেষ করে গত দেড় মাসে তীব্রতর হয়েছে। মে এবং 1941 সালের জুনের 10 দিনে, 91টি জার্মান বিমান ইউএসএসআর সীমান্ত লঙ্ঘন করেছিল।
জার্মান বিমান দ্বারা ইউএসএসআর সীমান্ত লঙ্ঘন এলোমেলো নয়, যা আমাদের ভূখণ্ডের উপর ফ্লাইটের দিক এবং গভীরতা দ্বারা নিশ্চিত করা হয়। বেশ কয়েকটি ক্ষেত্রে, জার্মান বিমানগুলি আমাদের ভূখণ্ডের উপর দিয়ে 100 কিলোমিটার বা তারও বেশি সময় ধরে উড়েছিল, এবং বিশেষত সেই অঞ্চলগুলির দিকে যেখানে প্রতিরক্ষামূলক কাঠামো তৈরি করা হয়েছিল এবং রেড আর্মির বড় গ্যারিসনগুলির অবস্থানগুলির উপর দিয়ে।
এই বছরের 15 এপ্রিল, রিভনে অঞ্চলে, রেড আর্মি যোদ্ধারা একটি জার্মান সামরিক বিমান অবতরণ করেছিল, যার ক্রুদের কাছে ইউক্রেনীয় এসএসআরের চেরনিগভ অঞ্চলের মানচিত্র, পাশাপাশি এরিয়াল ফটোগ্রাফি সরঞ্জাম এবং ফিল্ম ছিল। এই বিমানটি আমাদের ভূখণ্ডে 200 কিলোমিটার গভীরে উড়েছিল...
1 জানুয়ারি থেকে 10 জুন, 1941 পর্যন্ত, অর্থাৎ 5 মাস এবং 10 দিনে, জার্মানি থেকে মোট 2,080 জন সীমান্ত লঙ্ঘনকারীকে আটক করা হয়েছিল। এই সংখ্যার মধ্যে, 183 জন জার্মান গোয়েন্দা এজেন্ট ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে৷
মাস অনুসারে 1941 সালের জন্য সীমান্ত লঙ্ঘনকারীদের আটকের সংখ্যা ছিল: জানুয়ারিতে - 503, ফেব্রুয়ারি - 175, মার্চ - 381, এপ্রিল - 260। মে মাসে এবং জুনে 10 দিনের জন্য, জার্মানি থেকে আটককৃত লঙ্ঘনকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে : মে মাসে 353 জন আইন লঙ্ঘনকারীকে এবং জুনের 10 দিনের জন্য 108 জন আটক করা হয়েছে।
সাড়ে পাঁচ মাসের মধ্যে, সশস্ত্র প্রতিরোধের জন্য যখন লঙ্ঘনকারীদের জার্মানির সীমান্তে আটক করা হয়েছিল, তখন 36 জন সীমান্ত লঙ্ঘনকারী নিহত এবং 25 জন আহত হয়েছিল।
সম্প্রতি, পোর্টেবল ট্রান্সসিভার রেডিও, অস্ত্র এবং গ্রেনেড দিয়ে সজ্জিত ইউএসএসআর-এ পরিত্যক্ত জার্মান গোয়েন্দা সংস্থার এজেন্টদের আটকের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
ইউএসএসআর-এর অভ্যন্তরীণ বিষয়ক পিপলস কমিসার
বেরিয়া
রাশিয়ান ফেডারেশনের FSB-এর কেন্দ্রীয় প্রশাসন, f. Zos, op. 8, সময় নং 9, পৃ. 87-89।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1959-544-1940-10-1941
8. সোভিয়েত ইউনিয়ন আক্রমণের জন্য একটি তারিখ নির্ধারণের উপর
জুন 10, 1941
স্থল বাহিনীর হাইকমান্ডের পেশ করা প্রস্তাবের ভিত্তিতে, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ হাইকমান্ড সামরিক পদক্ষেপের প্রস্তুতির জন্য নিম্নলিখিত সময়সীমা নির্ধারণ করেছে:
1. 22 জুনকে অপারেশন বারবারোসার ডি-ডে হিসাবে বিবেচনা করার প্রস্তাব করা হয়েছে।
2. এই সময়সীমা স্থগিত করা হলে, 18 জুনের পরে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। এই ক্ষেত্রে, মূল আক্রমণের দিক সম্পর্কে তথ্য গোপন রাখা অব্যাহত থাকবে।
3. 21 জুন 13.00 এ, নিম্নলিখিত দুটি সংকেতের মধ্যে একটি সৈন্যদের কাছে প্রেরণ করা হবে:
ক) ডর্টমুন্ড সংকেত। এর মানে হল যে 22 জুন পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু হবে এবং আদেশগুলি প্রকাশ্যে চালানো যেতে পারে;
খ) অল্টন সংকেত। এর মানে হল যে আক্রমণটি অন্য তারিখে স্থগিত করা হয়েছে; তবে এই ক্ষেত্রে জার্মান সৈন্যদের ঘনত্বের লক্ষ্যগুলি সম্পূর্ণরূপে প্রকাশ করা প্রয়োজন, যেহেতু পরবর্তীটি ইতিমধ্যে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকবে।
4. 22 জুন, 3 ঘন্টা 30 মিনিট: স্থল বাহিনীর আক্রমণের সূচনা এবং সীমান্তের ওপারে বিমান চলাচল। যদি আবহাওয়ার পরিস্থিতি বিমান চলাচলে দেরি করে, তাহলে স্থল বাহিনী তাদের নিজস্ব আক্রমণ শুরু করবে।
জার্মান থেকে অনুবাদ: DMA Potsdam, H 02.02/10/43, BI.689.
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1951-536-10-1941
9. শাকিয়াই সীমান্ত বিচ্ছিন্নতার কমান্ডিং স্টাফদের পরিবারগুলিকে সরিয়ে নেওয়ার অনুমতির জন্য অভ্যন্তরীণ বিষয়ক ডেপুটি পিপলস কমিসারের কাছ থেকে মেমো
20 জুন, 1941
ইউক্রেনীয় SSR সীমান্ত সেনা প্রধান, মেজর জেনারেল কমরেড Khomenko, 18 জুন থেকে এই বছরের তথ্য অনুযায়ী রিপোর্ট. গ্রুবেশভের জার্মান রিকনেসান্স পয়েন্টটি তার কার্যক্রম বন্ধ করে দেয় এবং শত্রুতার অনুমিত প্রাদুর্ভাবের সাথে পিছনে চলে যায়।
বিএসএসআর-এর এনকেভিডি-র সীমান্ত বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কমরেড বোগদানভ জানিয়েছেন যে বাল্টিক মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডারের আদেশে, টরোজেন দিকনির্দেশের রেড আর্মি ইউনিটের কমান্ডিং স্টাফদের পরিবারগুলি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। .
টি. বোগদানভ শাকিয়াই সীমান্ত ডিট্যাচমেন্টের কমান্ডারদের পরিবারগুলিকে সরিয়ে নেওয়ার বিষয়ে নির্দেশনা চেয়েছেন, যার জন্য তাদের প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
NKVD সীমান্ত সেনাদের 7 তম এয়ার স্কোয়াড্রনের কমান্ডার এই বছরের 20 জুন রিপোর্ট করেছেন। তিনি ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডারের কাছ থেকে একটি টেলিগ্রাফিক আদেশ পেয়েছিলেন যাতে স্কোয়াড্রনটিকে ওডেসা নৌ ঘাঁটির কমান্ডারের অপারেশনাল অধস্তনতায় স্থানান্তর করা হয়, এটিকে একত্রিত করতে এবং এটিকে সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে আনতে।
আমি আপনার নির্দেশাবলী জন্য জিজ্ঞাসা
লেফটেন্যান্ট জেনারেল মাসলেনিকভ
প্রকাশিত: বর্ডার ট্রুপস অফ দ্য ইউএসএসআর। 1939-1941: নথি এবং উপকরণ সংগ্রহ।/অধ্যায়। এড পি.আই. জায়ারিয়ানভ। – এম: নাউকা, 1970। পি. 402।
10. সীমান্ত নিরাপত্তা জোরদার করার নির্দেশ
20 জুন, 1941
সীমান্ত নিরাপত্তা জোরদার করার জন্য, আমি আদেশ দিচ্ছি:
1. জুন 30, 1941 পর্যন্ত, কর্মীদের সাথে নির্ধারিত প্রশিক্ষণ পরিচালনা করা উচিত নয়।
2. প্রশিক্ষণ ফাঁড়িতে প্রশিক্ষণ শিবিরে থাকা কর্মীদের অবিলম্বে লাইন ফাঁড়িতে ফিরে যেতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন থেকে ডাকা হবে না।
3. লাইট মেশিন গানারদের সমস্ত কর্মী প্রশিক্ষণ ফাঁড়িতে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে যায়, প্রতিটি লাইন ফাঁড়ি থেকে দুজন মেশিন গানারকে ডাকা হয়।
4. 30 জুন, 1941 পর্যন্ত কর্মীদের কোন দিন ছুটি দেওয়া হবে না।
5. রাতে সীমান্ত টহল (23.00 থেকে 5.00 পর্যন্ত) প্রত্যেকে তিনজনের একটি সংমিশ্রণে পাঠানো উচিত। সমস্ত হালকা মেশিনগানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলিতে নাইট স্কোয়াডে ব্যবহার করা উচিত।
6. রাতে পোশাকে থাকার সময়কাল 6 ঘন্টা, দিনে 4 ঘন্টা।
7. ডিউটির জন্য লোকের সংখ্যা গণনা করুন যাতে 23.00 থেকে 5.00 পর্যন্ত সমস্ত লোক সীমান্তে কাজ করে, 23.00 এবং সেন্ট্রি গার্ডদের মধ্যে যারা টহল থেকে ফিরে আসে তাদের বাদ দিয়ে।
8. স্বতন্ত্র, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফ্ল্যাঙ্ক দিকনির্দেশে, ফাঁড়ির সহকারী প্রধানের নির্দেশে দশ দিনের জন্য পোস্ট স্থাপন করুন।
9. কন্ট্রোল স্ট্রিপটি দিনে দু'জন লোক নিয়ে গঠিত অশ্বারোহী দ্বারা চেক করা উচিত প্রতিটি স্কোয়াড, পরিষেবা জীবন - 8 - 9 ঘন্টা অবিচ্ছিন্নভাবে বাম এবং ডানদিকে সাইট বরাবর চলাচল।
10. রাতে, গিয়ারবক্স এবং প্রতিটি পয়েন্ট অন্তত প্রতি দেড় ঘন্টা চেক করুন। প্রতিটি ফাঁড়ির কমান্ড পোস্টকে দুই বা তিনটি ভাগে ভাগ করুন।
11. বর্ডার গার্ডদের সীমানা রেখা থেকে 300 মিটারের কাছাকাছি থাকা উচিত নয়।
প্রকাশিত: বর্ডার ট্রুপস অফ দ্য ইউএসএসআর। 1939-1941: নথি এবং উপকরণ সংগ্রহ।/অধ্যায়। এড পি.আই. জায়ারিয়ানভ। – এম: নাউকা, 1970। পি. 402-403।
11. সামরিক কাউন্সিলের নির্দেশিকা KOVO নং A1-00211
11 জুন, 1941
গোপনতম
বিশেষ গুরুত্বের
যেমন নং 1
1. সীমান্ত সৈন্যদের সহায়তার জন্য বরাদ্দকৃত ইউনিট এবং বিচ্ছিন্নকরণ কভার করার যুদ্ধ প্রস্তুতির সময় কমাতে, নিম্নলিখিত ব্যবস্থাগুলি সম্পাদন করুন:
রাইফেল, অশ্বারোহী এবং আর্টিলারি ইউনিট
ক) সিল করা বাক্সে রাইফেল কার্তুজের একটি বহনযোগ্য সরবরাহ করুন। প্রতিটি ভারী মেশিনগানের জন্য, 50% গোলাবারুদ লোড করা এবং বাক্সে প্যাক করা, এবং হালকা মেশিনগানের জন্য, লোড করা ম্যাগাজিনের 50%।
কার্তুজ সহ বাক্স, ভরা টেপ এবং ডিস্ক সহ বাক্সগুলি বিশেষভাবে সুরক্ষিত প্রাঙ্গনে ইউনিটগুলিতে সিল করে সংরক্ষণ করা উচিত।
পর্যায়ক্রমে ডিস্ক এবং কার্তুজগুলি রিফ্রেশ করুন এবং টেপগুলি শুকিয়ে নিন। প্রতি দুই মাসে হালকা মেশিনগানের জন্য ভরা ডিস্কগুলি প্রতিস্থাপন করুন।
খ) হ্যান্ড এবং রাইফেল গ্রেনেড প্রতিটি ইউনিটের জন্য বিশেষ বাক্সে ইউনিট গুদামের সেটে সংরক্ষণ করা উচিত।
গ) সমস্ত কভার ইউনিটের জন্য আর্টিলারি শেল এবং জরুরী মাইনগুলির 1/2 গোলাবারুদ সম্পূর্ণরূপে সজ্জিত করা উচিত। যে ইউনিটগুলিতে, এই নির্দেশ পাওয়ার আগে, আর্টিলারি শেলগুলির গোলাবারুদ লোডের 1/2-এর বেশি শেষ পর্যন্ত সজ্জিত ছিল, তাদের আরও স্টোরেজ সজ্জিত আকারে ছেড়ে দেওয়া উচিত।
মিলিটারি অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারির জন্য, সম্পূর্ণ লোড আকারে অ-প্রতিস্থাপন কামানের গোলাগুলির 1/2 গোলাবারুদ রয়েছে।
শেলগুলিকে লক করা এবং সিল করা অঙ্গ এবং চার্জিং বাক্সে রাখুন।
ঘ) সামরিক রাসায়নিক, প্রকৌশল এবং যোগাযোগ সরঞ্জাম প্রতিটি ইউনিটের জন্য সেটে ইউনিট গুদামে সংরক্ষণ করা উচিত।
ঙ) পোর্টেবল খাদ্য সরবরাহ এবং যোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র ডাফেল ব্যাগ এবং ব্যাকপ্যাকে রাখার জন্য প্রস্তুত আকারে সংরক্ষণ করুন।
উপরন্তু, ইউনিটের গুদামগুলিতে, প্রতিটি ইউনিটের জন্য একটি দৈনিক খাদ্য এবং পশুখাদ্য সঞ্চয় করুন, যা ইউনিটের কাফেলায় লোড করার জন্য প্রস্তুত করা হয়। রান্নাঘর এবং কনভয়গুলি অবশ্যই তাদের সাথে সরবরাহ করা সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশের সাথে ভাল কাজের ক্রমে থাকতে হবে।
f) সমস্ত ধরণের মেশিনের জন্য জ্বালানী সরবরাহ দুটি ফিলিং স্টেশন হওয়া উচিত - একটি গাড়ির ট্যাঙ্কে (ট্রাক্টর) এবং একটি ট্যাঙ্কে (ব্যারেল)।
g) শীতকালীন পরিস্থিতিতে, সমস্ত ইউনিটকে অবশ্যই সম্পূর্ণ ইউনিটের জন্য উষ্ণ অন্তর্বাস, মিটেন এবং ক্যামোফ্লেজ স্যুট সরবরাহ করতে হবে।
মোটর চালিত এবং ট্যাংক ইউনিট
জ) ইউনিটের গুদামগুলিতে প্রতিটি যুদ্ধ যানের জন্য, চূড়ান্ত লোড করা ফর্মে অ-প্রতিস্থাপন কামানের গোলাগুলির 1/2 গোলাবারুদ এবং 50% কার্তুজগুলির গোলাবারুদ বেল্ট এবং ডিস্কগুলিতে ঠাসা। যে ইউনিটগুলিতে, এই নির্দেশ পাওয়ার আগে, আর্টিলারি শেলগুলির গোলাবারুদ লোডের 1/2-এর বেশি শেষ পর্যন্ত সজ্জিত ছিল, তাদের আরও সঞ্চয় সজ্জিত আকারে চালিয়ে যেতে হবে।
দোকান প্রতি দুই মাস পুনরায় সজ্জিত করা উচিত.
শেল এবং লোড করা ম্যাগাজিনগুলিকে যানবাহনে মজুত করতে হবে একটি যুদ্ধ সতর্কতা ঘোষণার পর।
খ) অন্যান্য সমস্ত ধরণের সরবরাহ রাইফেল, অশ্বারোহী এবং আর্টিলারি ইউনিটের জন্য নির্দিষ্ট ক্রমে সংরক্ষণ করা উচিত।
গ) সমস্ত ধরণের মেশিনের জন্য জ্বালানী সরবরাহ দুটি ফিলিং স্টেশন হওয়া উচিত - একটি গাড়ির ট্যাঙ্কে (ট্রাক্টর) এবং একটি ট্যাঙ্কে (ব্যারেল)।
2. সতর্ক অবস্থায় কভার ইউনিট এবং সীমান্ত বাহিনী সহায়তা ইউনিট বাড়ানোর বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
আমি সতর্কতার প্রস্তুতির জন্য সময়সীমা নির্ধারণ করেছি: ঘোড়ায় টানা রাইফেল এবং আর্টিলারি ইউনিটের জন্য - 2 ঘন্টা; অশ্বারোহী বাহিনী, মোটর চালিত যান্ত্রিক ইউনিট এবং যান্ত্রিক কামান - 3 ঘন্টা। শীতকালে, অংশগুলি যথাক্রমে 3 এবং 4 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়। সমর্থন ইউনিটের জন্য, প্রস্তুতি 45 মিনিট।
যখন ইউনিট কমান্ড দ্বারা একটি যুদ্ধ সতর্কতা ঘোষণা করা হয়, তখন নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলি সঞ্চালিত হয়:
ক) কমান্ড এবং রেড আর্মি কর্মীদের সংখ্যায় বরাদ্দ করা হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং ইউনিটটি সামরিক আইনে যাওয়ার আগে সমস্ত কাজ সম্পাদন করার ক্ষমতা। এন্টি-এয়ারক্রাফ্ট মেশিনগান এবং আর্টিলারি পূর্ব-প্রস্তুত ফায়ারিং পজিশন দখল করে এবং অবিলম্বে শত্রু বিমান এবং প্যারাট্রুপারদের উপর গুলি চালানোর জন্য প্রস্তুত।
খ) গুদাম, পার্ক এবং গ্যারেজের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
গ) প্রথম পর্বের জন্য অগ্নি সরবরাহ, জ্বালানী এবং খাদ্য পরিবহনযোগ্য সরবরাহ একটি কনভয়ে (যুদ্ধ যান); সমাবেশ পয়েন্টে ফায়ার সরবরাহের একটি বহনযোগ্য সরবরাহ হস্তান্তর করা হয়। ট্যাঙ্ক ইউনিটগুলিতে, কার্তুজ এবং শেল সহ ম্যাগাজিনগুলি যানবাহনে রাখা হয়।
ঘ) এটি পরীক্ষা করা হয় যে সমস্ত যুদ্ধ এবং পরিবহন যানগুলি সম্পূর্ণরূপে জ্বালানী এবং তেল দিয়ে জ্বালানী করা হয়।
e) পূর্ব-প্রস্তুত জরুরী রিজার্ভ কার্ড বিশেষ আদেশ দ্বারা কমান্ড এবং নিয়ন্ত্রণ কর্মীদের হাতে এবং সীমান্ত বাহিনী সহায়তা ইউনিটের কমান্ডারদের কাছে হস্তান্তর করা হয় - অবিলম্বে।
চ) সমস্ত কর্মীদের জন্য কমব্যাট গ্যাস মাস্ক জারি করা হয়।
g) টেলিফোন উপাদান বিশেষ আদেশ দ্বারা জলে ভরা হয়।
অ্যালার্মে ইউনিটগুলি উত্থাপন এবং সমাবেশ পয়েন্টে তাদের প্রস্থানকে অবশ্যই অটোমেশনের পয়েন্টে আনতে হবে, যার জন্য ইউনিটের পুরো অভ্যন্তরীণ রুটিনটি পরিষ্কারভাবে স্থাপন করা, কাজ করা এবং কমান্ড কর্মীদের জন্য সতর্কতা পরিষেবা পরীক্ষা করা বিশেষভাবে প্রয়োজন।
সম্পত্তির স্টোরেজ ইউনিটগুলিতে দ্রুত মুক্তি নিশ্চিত করা উচিত।
3. ইউনিটের প্রস্তুতি পরীক্ষা করার জন্য এবং দ্রুত অ্যালার্মে একত্রিত হওয়ার জন্য তাদের প্রশিক্ষণের জন্য, আমি কম্ব্যাট ট্রেনিং অ্যালার্ম সেট করেছি।
যুদ্ধ প্রশিক্ষণ অ্যালার্ম ইউনিট কমান্ডার এবং তার উপরে থেকে অবিলম্বে এবং সরাসরি উর্ধ্বতনদের দ্বারা সঞ্চালিত হয়।
সেনাবাহিনী এবং জেলার সামরিক কাউন্সিলের বিশেষ নির্দেশাবলী অনুসারে, সামরিক বিভাগ এবং জেলার কমান্ডাররা (স্টাফের প্রধান, অপারেশনাল বিভাগ, সামরিক শাখার প্রধান) দ্বারা যুদ্ধ প্রশিক্ষণ অ্যালার্ম করা যেতে পারে।
ইউনিট কমান্ডারের উপস্থিতিতে যুদ্ধ মহড়া করতে হবে।
একটি যুদ্ধ প্রশিক্ষণ সতর্কতার সময় আপনাকে অবশ্যই:
ক) ইউনিটগুলিকে সমাবেশ পয়েন্টে আনুন (ইউনিটের অ্যালার্ম পরিকল্পনা অনুসারে);
খ) যুদ্ধ সতর্কতার ক্ষেত্রে সিল করা প্যাকেজ খুলবেন না;
গ) সৈন্যদের কার্তুজ দেবেন না, তবে তাদের বের করুন বা সমাবেশ পয়েন্টে নিয়ে যান;
ঘ) টেলিফোন উপাদান আপলোড করবেন না;
ঙ) টপোগ্রাফিক ম্যাপ সহ প্যাকেজ কমান্ড কর্মীদের কাছে হস্তান্তর করবেন না;
চ) যাচাইকরণকারী ব্যক্তির বিশেষ আদেশে বয়লারে খাবার রাখুন।
সমাবেশ পয়েন্টে ইউনিট চেক করার পরে, পরিদর্শক সমস্ত পরিষ্কার করে দেয় বা ইউনিটটিকে একটি প্রশিক্ষণের কাজ দেয়।
এই নির্দেশের অনুসরণে, সেনাবাহিনীর মিলিটারি কাউন্সিলগুলি অবিলম্বে অধস্তন ফর্মেশন এবং ইউনিটগুলিতে প্রাসঙ্গিক আদেশ জারি করে এবং তাদের সঠিক বাস্তবায়নের যাচাইয়ের ব্যবস্থা করে।
KOVO সৈন্যদের কমান্ডার
কর্নেল জেনারেল কিরপোনোস
KOVO-এর মিলিটারি কাউন্সিলের সদস্য
কর্পস কমিসার ভাশুগিন
KOVO-এর চিফ অফ স্টাফ
লেফটেন্যান্ট জেনারেল পুরকায়েভ
লেটারহেডে টাইপস্ক্রিপ্ট: “এনজিও ইউএসএসআর। কিয়েভ মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার। জি.কে সহ লিটার আছে। ঝুকোভা: "টি। ভাতুটিন। এটা কাজ আউট. 12.06.41।" আসল, অটোগ্রাফ।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 265, পিপি। 26-30।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1957-542-100211-11-1941
12. সামরিক কাউন্সিলের নির্দেশিকা KOVO নং 504205
13 জুন, 1941
গোপনতম
বিশেষ গুরুত্বের
জেলার সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, 1 জুলাই, 1941 এর মধ্যে, সংযুক্ত মানচিত্র অনুসারে, সমস্ত গভীর বিভাগ এবং কর্পস ইউনিট সহ কর্পস ডিরেক্টরেটগুলিকে রাজ্য সীমান্তের কাছাকাছি নতুন ক্যাম্পে স্থানান্তরিত করা উচিত।
1) 31 স্ক - একটি হাইক উপর;
2) 36 sk – হাইকিং;
3) 55 sk – হাইকিং;
4) 49 sk – রেল এবং হাইক দ্বারা;
5) 37 এসকে - হাইকিং।
বর্ডার ডিভিশনগুলিকে যথাস্থানে রেখে দিন, মনে রাখবেন যে রাষ্ট্রীয় সীমান্তে তাদের প্রত্যাহার, প্রয়োজনে, কেবলমাত্র আমার বিশেষ আদেশে করা যেতে পারে। ক্যাম্প পার্কিংয়ের জন্য 164 পদাতিক ডিভিশন 17 জুন, 1941 এর মধ্যে প্রত্যাহার করা হবে:
1) একটি যৌথ উদ্যোগ - Dunaevtsy এ, 20 কিমি। উত্তর হার্টজ;
2) একটি যৌথ উদ্যোগ - লার্গা এলাকায়;
3) অবশিষ্ট অংশগুলি - খোটিন অঞ্চলে।
সৈন্যদের গতিবিধি সম্পূর্ণ গোপন রাখতে হবে।
কৌশলগত অনুশীলনের সময়, রাতে মার্চটি করা উচিত।
সৈন্যদের সাথে, অগ্নি সরবরাহ এবং জ্বালানী এবং লুব্রিকেন্টের সমস্ত পরিবহনযোগ্য মজুদ প্রত্যাহার করুন। শীতকালীন কোয়ার্টার পাহারা দিতে, কঠোরভাবে প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যক সামরিক কর্মী রাখুন, বেশিরভাগই স্বাস্থ্যগত কারণে প্রচারের জন্য অযোগ্য।
পরিবার নিয়ে যাবেন না।
1 জুলাই, 1941 এর মধ্যে কুরিয়ার দ্বারা মৃত্যুদন্ড প্রদান করুন।
পরিশিষ্ট: 500,000 কার্ড – একটি।
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল এস টিমোশেঙ্কো
রেড আর্মির চিফ অফ দ্য জেনারেল স্টাফ
সেনা জেনারেল জি ঝুকভ
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" রেড আর্মির জেনারেল স্টাফের অপারেশন ডিরেক্টরেটের ডেপুটি চিফ মেজর জেনারেল আনিসভ দ্বারা প্রত্যয়িত একটি অনুলিপি। লিটার আছে।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 261, পিপি। 20-21।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1964-549-504205-13-1941
13. ইউএসএসআর L/g 0042 এর প্রতিরক্ষা কমিশনারের আদেশ
19 জুন, 1941
গোপনতম
যেমন নং 1
বিষয়বস্তু: এয়ারফিল্ড, সামরিক ইউনিট এবং জেলার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলির ছদ্মবেশ সম্পর্কে।
বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিকে ছদ্মবেশী করার জন্য এখনও উল্লেখযোগ্য কিছু করা হয়নি।
এয়ারফিল্ড ক্ষেত্রগুলি সমস্ত বপন করা হয় না, ভূখণ্ডের রঙের সাথে মেলে রানওয়েগুলি আঁকা হয় না, এবং এয়ারফিল্ডের বিল্ডিংগুলি, উজ্জ্বল রঙের সাথে তীক্ষ্ণভাবে দাঁড়িয়ে, দশ কিলোমিটার পর্যবেক্ষকের দৃষ্টি আকর্ষণ করে।
ছদ্মবেশের সম্পূর্ণ অভাব এবং মুখোশমুক্ত চিহ্ন এবং সংকেত ব্যবহার করে বিমানক্ষেত্রের পরিষেবাগুলির দুর্বল সংগঠনের সাথে বিমানের ভিড় এবং রৈখিক বিন্যাস এয়ারফিল্ডকে সম্পূর্ণরূপে মুখোশ খুলে দেয়।
একটি আধুনিক এয়ারফিল্ড সম্পূর্ণরূপে তার চারপাশের সাথে মিশে যাওয়া উচিত এবং এয়ারফিল্ডের কোন কিছুই বাতাস থেকে মনোযোগ আকর্ষণ করা উচিত নয়।
আর্টিলারি এবং যান্ত্রিক ইউনিটগুলি ছদ্মবেশ সম্পর্কে একই রকম অসাবধানতা দেখায়: তাদের পার্কগুলির ভিড় এবং রৈখিক বিন্যাস শুধুমাত্র চমৎকার পর্যবেক্ষণের বস্তুই দেয় না, তবে বাতাস থেকে আঘাত করার জন্য সুবিধাজনক লক্ষ্যগুলিও দেয়।
ট্যাঙ্ক, সাঁজোয়া যান, কমান্ড এবং মোটরচালিত এবং অন্যান্য সৈন্যদের অন্যান্য বিশেষ যানগুলি পেইন্ট দিয়ে আঁকা হয় যা একটি উজ্জ্বল প্রতিফলন দেয় এবং কেবল বাতাস থেকে নয়, মাটি থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান হয়।
গুদাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলিকে ছদ্মবেশ দেওয়ার জন্য কিছুই করা হয়নি।
আমি অর্ডার করি:
1. 1.7.41 তারিখের মধ্যে, আশেপাশের এলাকার রঙের সাথে মেলে ঘাস দিয়ে সমস্ত এয়ারফিল্ড বপন করুন, রানওয়ে রঙ করুন এবং আশেপাশের পটভূমির সাথে সামঞ্জস্য রেখে সমগ্র এয়ারফিল্ডের পরিবেশ অনুকরণ করুন৷
2. এয়ারফিল্ডের বিল্ডিংগুলিকে এয়ারফিল্ডের চারপাশের বিল্ডিংগুলির মতো একই শৈলীতে ছাদ পর্যন্ত এবং ছাদ সহ রঙ করুন৷ জ্বালানী স্টোরেজ ট্যাঙ্কগুলিকে মাটিতে পুঁতে রাখা উচিত এবং বিশেষ করে সাবধানে ছদ্মবেশী করা উচিত।
3. বিমানের রৈখিক এবং ভিড়ের ব্যবস্থা কঠোরভাবে নিষিদ্ধ; বিমানের বিচ্ছুরিত এবং ছদ্মবেশী অবস্থান বাতাস থেকে তাদের সম্পূর্ণ অদৃশ্যতা নিশ্চিত করে।
4. 5.7 এর মধ্যে সংগঠিত করুন। বর্ডার স্ট্রিপের 500 কিলোমিটারের প্রতিটি এভিয়েশন বেসিং এলাকায় 8 - 10টি মিথ্যা এয়ারফিল্ড রয়েছে, তাদের প্রতিটিতে 40 - 50টি বিমান মক-আপ দিয়ে সজ্জিত করা হয়েছে।
5. 1.7 এর মধ্যে, পেইন্ট ট্যাংক, সাঁজোয়া যান, কমান্ড, বিশেষ এবং পরিবহন যান। ক্যামোফ্লেজ পেইন্টিংয়ের জন্য, অবস্থান এবং কর্মের ক্ষেত্রগুলির ভূখণ্ডের সাথে সম্পর্কিত ম্যাট পেইন্টগুলি ব্যবহার করুন। একদৃষ্টি দেয় এমন পেইন্টগুলি ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।
6. হুমকি অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলিকে একই ছদ্মবেশী ব্যবস্থা গ্রহণ করা উচিত: গুদাম, ওয়ার্কশপ, পার্ক এবং 15.7.41 তারিখের মধ্যে বাতাস থেকে তাদের সম্পূর্ণ অদৃশ্যতা নিশ্চিত করা।
7. দায়িত্বপ্রাপ্তদের দ্বারা পর্যবেক্ষণের মাধ্যমে বায়ু থেকে বিমানক্ষেত্র, গুদাম, যুদ্ধ এবং পরিবহন যানবাহনের ছদ্মবেশ পরীক্ষা করুন। জেলা সদরের কমান্ডার ও ছবি তোলা। তাদের দ্বারা আবিষ্কৃত সমস্ত ত্রুটি অবিলম্বে সংশোধন করা উচিত.
8. জেনারেল স্টাফের প্রধানের মাধ্যমে 1.7 এবং 15.7.41 তারিখে মৃত্যুদন্ড প্রদান করা।
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল (এস. টিমোশেঙ্কো)
রেড আর্মির চিফ অফ দ্য জেনারেল স্টাফ
সেনাবাহিনীর জেনারেল (ঝুকভ)
টাইপস্ক্রিপ্ট, আসল, অটোগ্রাফ।
আরজিভিএ। নথি সংগ্রহ।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1997-582-0042-19-1941
14. ফ্রন্টের সংগঠন এবং কমান্ড কর্মীদের নিয়োগ
21শে জুন, 1941
বিশেষ ফোল্ডার
আমি
1. ভিন্নিতসায় মিলিটারি কাউন্সিলের আসন সহ দুটি সেনাবাহিনী নিয়ে গঠিত দক্ষিণ ফ্রন্টকে সংগঠিত করুন।
2. কমরেড টিউলেনেভকে দক্ষিণ ফ্রন্টের কমান্ডার হিসাবে নিয়োগ করুন, তাকে মস্কো সামরিক জেলার কমান্ডারের পদ ছেড়ে দিন।
3. কমরেড জাপোরোজেটসকে দক্ষিণ ফ্রন্টের সামরিক কাউন্সিলের সদস্য হিসাবে নিয়োগ করুন।
২
কমরেডের সেকেন্ডমেন্টের কারণে। সাউদার্ন ফ্রন্টের মিলিটারি কাউন্সিলের সদস্য হিসাবে জাপোরোজেটস, কমরেড মেহলিসকে রেড আর্মির রাজনৈতিক প্রচারের প্রধান অধিদপ্তরের প্রধান হিসাবে নিযুক্ত করেন, এবং পিপলস কমিসার অফ স্টেট কন্ট্রোলের পদে বহাল থাকেন।
III
1. কমরেড বুডয়নিকে দ্বিতীয় সারির সেনাবাহিনীর কমান্ডার নিযুক্ত করুন।
2. বলশেভিকদের অল-ইউনিয়ন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি কমরেড ম্যালেনকভকে দ্বিতীয় সারির সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের সদস্য হিসাবে নিয়োগ করুন।
3. পিপলস কমিসার অফ ডিফেন্স, কমরেড টিমোশেঙ্কো এবং দ্বিতীয় সারির সেনাবাহিনীর কমান্ডার কমরেড বুডয়নিকে ব্রায়ানস্কে একটি সদর দপ্তর সংগঠিত করার নির্দেশ দিন।
IV
শুরুর নির্দেশ দিন জেনারেল স্টাফ কমরেড ঝুকভ সাউথ ওয়েস্টার্ন এবং সাউদার্ন ফ্রন্টের সাধারণ নেতৃত্ব, অন-সাইট ভিজিট সহ।
ভি
কমরেড মেরেটসকভকে উত্তর ফ্রন্টের সাধারণ নেতৃত্বে অর্পণ করুন, অন-সাইট পরিদর্শন করুন।
VI
বলশেভিকদের অল-ইউনিয়ন কমিউনিস্ট পার্টির লেনিনগ্রাদ সিটি কমিটির সেক্রেটারি, কমরেড কুজনেটসভকে উত্তর ফ্রন্টের মিলিটারি কাউন্সিলের সদস্য হিসাবে নিয়োগ করুন।
পাণ্ডুলিপি, আসল, জি এম ম্যালেনকভের অটোগ্রাফ। নোট এবং সংশোধন আছে.
এপি আরএফ, চ। 3, অপ. 50, নং 125, পিপি। 75-76।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-year/2011-596-21-1941
15. 12 তম মেকানাইজড কর্পস নং 0033 কে অর্ডার করুন
18 জুন, 1941
জেলগাভা
1. এই আদেশ প্রাপ্তির পরে, সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতিতে রাখুন।
2. যুদ্ধের সতর্কতা বাড়ানোর পরিকল্পনা অনুসারে ইউনিটগুলিকে সতর্কতায় রাখুন, তবে নিজেই অ্যালার্ম ঘোষণা করবেন না। সমস্ত কাজ দ্রুত সম্পাদন করুন, কিন্তু শব্দ ছাড়া, আতঙ্ক ও কথাবার্তা ছাড়াই, খাদ্য, জ্বালানী এবং লুব্রিকেন্ট, গোলাবারুদ এবং অন্যান্য ধরণের সামরিক-প্রযুক্তিগত সহায়তার বহনযোগ্য এবং পরিবহনযোগ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় মান রয়েছে। জীবন ও যুদ্ধের জন্য যা প্রয়োজন শুধু তাই নিয়ে যান।
3. কর্মীদের সঙ্গে প্রতিটি ইউনিট পুনরায় পূরণ করুন. অবিলম্বে ব্যবসায়িক ট্রিপ থেকে কর্মীদের প্রত্যাহার করুন এবং সমস্ত ধরণের কাজে তাদের সরিয়ে দিন। পুরানো স্থাপনার পয়েন্টগুলিতে, দায়িত্বশীল কমান্ডার এবং রাজনৈতিক কর্মীদের নেতৃত্বে নিরাপত্তা এবং সংঘবদ্ধ সেলের জন্য ন্যূনতম সংখ্যক লোক রাখুন।
4. 18 জুন, 1941 তারিখে 23.00 এ, ইউনিটগুলি তাদের দখলকৃত শীতকালীন কোয়ার্টার থেকে সরে যায় এবং কেন্দ্রীভূত হয়:
ক) মোটর চালিত রাইফেল রেজিমেন্ট ছাড়াই 28 তম ট্যাঙ্ক ডিভিশন - বুভোইনা (2648), গ্রুডজিয়াই (2040), ব্রিডি (1046), নরেকি (1850), (সিওলিয়াই হাইওয়ের সমস্ত পশ্চিমে) বনে।
20 জুন, 1941 তারিখে 5.00 নাগাদ, কমান্ড পোস্টটি নরেইকা (2050) থেকে 1.5 কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি বন ছিল।
খ) 23 তম প্যানজার বিভাগ - তির্কশলিয়াই মি (3680), সেদা মি (2366), ত্রিশকিয়াই মি (1498)।
20 জুন, 1941 তারিখে 5.00 নাগাদ, কমান্ড পোস্টটি নেরিমদাইচিয়াই (উত্তর) (1886) থেকে 2 কিমি উত্তরে একটি বন ছিল।
গ) 202 তম মোটরাইজড রাইফেল বিভাগটি সম্পূর্ণভাবে - ড্রাগানা (9222), গেসভি (9814), ভালদেইকি (8680), নওকোনিস (8418) এলাকার বনাঞ্চলে।
19 জুন, 1941 দুপুর 2 টার মধ্যে, কমান্ড পোস্টটি সেনকানা (9416) থেকে 1.5 কিলোমিটার পূর্বে একটি বন ছিল।
ঘ) 10 তম মোটরসাইকেল রেজিমেন্ট সম্পূর্ণ শক্তিতে - দাভনোরার 2 কিমি উত্তর-পশ্চিমে বনে (1254)।
1941 সালের 20 জুন বিকাল 5.00 নাগাদ, কমান্ড পোস্টটি দাভনোরা (1054) থেকে 1 কিলোমিটার উত্তরে একটি বন ছিল।
ঙ) 47 তম পৃথক মোটর চালিত ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সম্পূর্ণ শক্তিতে - 20 জুন, 1941 তারিখে 5.00 নাগাদ আদোমিশকি (1256) থেকে 2 কিমি দক্ষিণে বনে।
চ) 380 তম পৃথক যোগাযোগ ব্যাটালিয়ন - 12 তম যান্ত্রিক কর্পসের সদর দফতর সহ।
5. মার্চ শুধুমাত্র রাতে বাহিত করা উচিত. ঘনত্বের ক্ষেত্রগুলিতে, সাবধানে নিজেকে ছদ্মবেশে রাখুন এবং সর্বাত্মক নিরাপত্তা এবং নজরদারি সংগঠিত করুন। স্লিট খনন করুন, কোম্পানি থেকে 300-400 মিটার দূরত্ব সহ একটি কোম্পানি পর্যন্ত সৈন্যদের ছড়িয়ে দিন।
6. ট্র্যাফিক রুট বরাবর সরঞ্জাম নিয়ন্ত্রণ এবং পুনরুদ্ধারের জন্য একটি পরিষেবা সংগঠিত করুন।
7. ঘনত্ব এলাকায় অধস্তন ইউনিটের সাথে ঝামেলামুক্ত এবং দ্রুত যোগাযোগ স্থাপন করুন। 20 জুন, 1941 তারিখে 4.00 এর মধ্যে, 12 তম মেকানাইজড কর্পসের কমান্ড পোস্টে যোগাযোগ প্রতিনিধি পাঠান, যারা তখন কর্পস কমান্ড পোস্টে স্থায়ীভাবে উপলব্ধ থাকবে।
8. 18 জুন, 1941 তারিখে 23.00 তারিখে, শীতকালীন কোয়ার্টার থেকে প্রস্থান সম্পর্কে "127" চিহ্ন সহ টেলিফোন বা টেলিগ্রাফের মাধ্যমে কর্পস হেডকোয়ার্টারকে (জেলগাভা) অবহিত করুন। ভবিষ্যতে, ডে ক্যাম্পে আগমন এবং ঘনত্ব এলাকায় আগমনের প্রতিবেদন জমা দেওয়া হবে।
9. 18 জুন, 1941 তারিখে 20.00 তারিখের মধ্যে, কোডে মার্চের জন্য আপনার আদেশের একটি সারসংক্ষেপ, তাদের জন্য ইউনিট এবং রুট, কর্মক্ষমতার সময়, দিনের সময় এবং স্থান এবং তাদের নতুন এলাকায় ইউনিটগুলির ঘনত্ব নির্দেশ করে। মার্চ এবং সদর দফতরের দিনগুলিতে সময় এবং স্থান সঠিকভাবে নির্দেশ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
10. 20.6.41 তারিখে 4.00 থেকে 12 তম যান্ত্রিক কর্পসের কমান্ড পোস্ট - শহর থেকে 2 কিমি পশ্চিমে বনে। নাইস (1266)। 1941 সালের 18 জুন 22.00 পর্যন্ত, কর্পস কমান্ড পোস্ট জেলগাভাতে ছিল।
12 তম মেকানাইজড কোরের কমান্ডার
মেজর জেনারেল শেস্টোপালভ
কোরের চিফ অফ স্টাফ
কর্নেল কালিনিচেনকো
টাইপলিখিত কপি।
TsAMO RF, f. 619, অপ. 266019с, নং 11, নং। 14-15।
প্রকাশিতঃ জেনারেল স্টাফ। সামরিক বৈজ্ঞানিক অধিদপ্তর। মহান দেশপ্রেমিক যুদ্ধের যুদ্ধের নথি সংগ্রহ। – এম.: ভয়েনিজদাত, 1957। – টি। 33।
16. 3য়, 4র্থ এবং 10 তম সেনাবাহিনীর কমান্ডারদের কাছে ZAPOVO-এর নির্দেশনা। নির্দেশিকা নং 1।
জুন 22, 1941 02-25 – 02-35 এ
LVO, PribOVO, KOVO, OdVO, নেভিতে কপি পাঠানো হয়েছে
আমি অবিলম্বে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের আদেশ প্রেরণ করছি:
1. জুন 22 - 23, 1941 এর সময়, LVO, PribOVO, ZAPOVO, KOVO, OdVO ফ্রন্টে জার্মানদের দ্বারা একটি আশ্চর্য আক্রমণ সম্ভব। উসকানিমূলক কর্ম দিয়ে আক্রমণ শুরু হতে পারে।
2. আমাদের সৈন্যদের কাজ এমন কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের কাছে নতি স্বীকার করা নয় যা বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।
একই সময়ে, লেনিনগ্রাদ, বাল্টিক, ওয়েস্টার্ন, কিইভ এবং ওডেসা সামরিক জেলার সৈন্যরা জার্মান বা তাদের মিত্রদের সম্ভাব্য আশ্চর্য আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে থাকা উচিত।
আমি অর্ডার করি:
ক) 22শে জুন, 1941-এর রাতে গোপনে রাজ্য সীমান্তে সুরক্ষিত এলাকার ফায়ারিং পয়েন্ট দখল করে;
খ) 22শে জুন, 1941 ভোর হওয়ার আগে, সামরিক বিমান চলাচল সহ সমস্ত বিমান চলাচলকে ফিল্ড এয়ারফিল্ডে ছড়িয়ে দিন, সাবধানে এটিকে ছদ্মবেশ করুন;
গ) সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতিতে রাখুন। সৈন্যরা ছত্রভঙ্গ ও ছদ্মবেশে থাকে;
ঘ) নির্ধারিত কর্মীদের অতিরিক্ত বৃদ্ধি ছাড়াই প্রস্তুতির লড়াইয়ের জন্য বিমান প্রতিরক্ষা আনুন। শহর এবং বস্তুকে অন্ধকার করার জন্য সমস্ত ব্যবস্থা প্রস্তুত করুন;
e) বিশেষ আদেশ ব্যতীত অন্য কোন কার্যক্রম পরিচালনা করবেন না।
টাইমোশেঙ্কো
ঝুকভ
পাভলভ
ফোমিনিখ
ক্লিমোভস্কি
টাইপস্ক্রিপ্ট। নোট আছে: "22 জুন, 1941 01-45 এ গৃহীত", "22 জুন, 1941 তারিখে 02-25 - 02-35 এ প্রেরিত।" আসল, অটোগ্রাফ
TsAMO RF, f. 208, অপ. 2513, 71, ঠ। 69.
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/2020-605-3-4-10-22-1941
17. LVO, PribOVO, ZAPOVO, KOVO, OdVO-এর সামরিক কাউন্সিলের জন্য নির্দেশিকা নং 2।
জুন 22, 1941 7 ঘন্টা 15 মিনিট
পিপলস কমিসারে কপি করুন
নৌবাহিনী (ইউএসএসআর)
22 জুন, 1941 ভোর 04 টায় জার্মান বিমান কোন কারণ ছাড়াই, পশ্চিম সীমান্তে আমাদের বিমানঘাঁটি এবং শহরগুলিতে হামলা চালায় এবং বোমাবর্ষণ করে।
একই সময়ে, জার্মান সৈন্যরা বিভিন্ন জায়গায় আর্টিলারি গুলি চালিয়ে আমাদের সীমান্ত অতিক্রম করে।
জার্মানির সোভিয়েত ইউনিয়নের উপর অভূতপূর্ব আক্রমণের সাথে সম্পর্কিত, আমি আদেশ দিই:
1. সৈন্যরা, তাদের সমস্ত শক্তি এবং উপায় সহ, শত্রু বাহিনীকে আক্রমণ করে এবং তাদের ধ্বংস করে সেসব এলাকায় যেখানে তারা সোভিয়েত সীমান্ত লঙ্ঘন করেছিল।
2. শত্রু বিমানের ঘনত্বের এলাকা এবং তাদের স্থল বাহিনীর গ্রুপিং স্থাপনের জন্য রিকনেসান্স এবং যুদ্ধ বিমান ব্যবহার করা।
3. বোমারু এবং অ্যাটাক এয়ারক্রাফ্ট থেকে শক্তিশালী স্ট্রাইক ব্যবহার করে, শত্রু এয়ারফিল্ডে বিমান ধ্বংস করে এবং তার স্থল বাহিনীর বোমা গ্রুপ।
4. জার্মান ভূখণ্ডের 100 -150 কিমি পর্যন্ত গভীরতায় বিমান হামলা চালানো উচিত।
বোমা কোয়েনিগসবার্গ এবং মেমেল।
5. বিশেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিনল্যান্ড এবং রোমানিয়ার ভূখণ্ডে অভিযান পরিচালনা করবেন না।
টাইমোশেঙ্কো
মালেনকোভ
ঝুকভ
টাইপস্ক্রিপ্ট, অপ্রমাণিত অনুলিপি।
TsAMO RF, f. 132a, অপ. 2642, নং 41, পিপি। 1.2।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/2023-607-2-22-1941-7-15
18. 7 জুলাই, 1941 তারিখে গ্রেফতারকৃত ডি. জি. পাভলভের জিজ্ঞাসাবাদের প্রোটোকল থেকে (উদ্ধৃতি)।
1941 সালের 7 জুলাই
উত্তর: আমি প্রথমে রেড আর্মির বিরুদ্ধে জার্মান সৈন্যদের সামরিক অভিযান শুরু করার পরিস্থিতির রূপরেখা দেব।
২২শে জুন সকাল একটার দিকে। পিপলস কমিসার অফ ডিফেন্সের আদেশে, আমাকে সামনের সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল। আমার সাথে মিলিটারি কাউন্সিলের একজন সদস্য, কর্পস কমিসার ফোমিনিখ এবং ফ্রন্টের চিফ অফ স্টাফ মেজর জেনারেল ক্লিমোভস্কিখ এসেছিলেন।
পিপলস কমিশনার ফোনে প্রথম যে প্রশ্নটি করেছিলেন তা হল: “আচ্ছা, তুমি কেমন আছো শান্ত? আমি উত্তর দিয়েছিলাম যে জার্মান সৈন্যদের একটি খুব বড় আন্দোলন ডানদিকে লক্ষ্য করা গেছে, 3য় সেনাবাহিনীর কমান্ডার, কুজনেটসভের একটি রিপোর্ট অনুসারে, দেড় দিন ধরে, জার্মান মোটরচালিত যান্ত্রিক কলামগুলি সুভালি প্রান্তে ক্রমাগত অগ্রসর হচ্ছিল। তার নিজস্ব প্রতিবেদন অনুসারে, অগাস্টো-সাপোটস্কিন বিভাগে, জার্মানরা অনেক জায়গায় ব্যারিকেডের তার সরিয়ে ফেলেছিল। ফ্রন্টের অন্যান্য সেক্টরে, আমি রিপোর্ট করেছি যে আমি বিশেষ করে বিয়ালোপডলাস্কা গ্রুপ সম্পর্কে চিন্তিত ছিলাম।
আমার রিপোর্টের জবাবে, জনগণের কমিসার উত্তর দিয়েছিলেন: "শান্ত হোন এবং আতঙ্কিত হবেন না, আজ সকালে আপনার সদর দফতর জড়ো করুন, হয়তো কিছু অপ্রীতিকর ঘটতে পারে, তবে কোনও উস্কানি দেওয়ার ঝুঁকি নেবেন না। যদি বিচ্ছিন্ন উস্কানি থাকে, কল করুন।" কথোপকথন সেখানেই শেষ।
পিপলস কমিসারের নির্দেশ অনুসারে, আমি অবিলম্বে সমস্ত সেনা কমান্ডারকে এইচএফ অফিসে ডেকে পাঠালাম, তাদের স্টাফ এবং অপারেশনাল বিভাগের প্রধানদের সাথে সেনা সদর দফতরে রিপোর্ট করার নির্দেশ দিয়েছিলাম। আমি কমান্ডারদের কাছে সৈন্যদের যুদ্ধ অবস্থায় রাখার এবং সমস্ত যুদ্ধের ধরণের কাঠামো এবং এমনকি অসম্পূর্ণ পুনর্বহাল কংক্রিটগুলি দখল করার প্রস্তাবও দিয়েছিলাম।
আমার এই আদেশের জন্য, কুজনেটসভ উত্তর দিয়েছিলেন যে, আমি পূর্বে দেওয়া নির্দেশাবলী অনুসারে, তিনি সৈন্যদের কার্তুজ বিতরণ করেছিলেন এবং এখন কাঠামোগুলি দখল করতে শুরু করেছিলেন।
10 তম সেনাবাহিনীর কমান্ডার, গোলুবেভ জানিয়েছেন যে যুদ্ধের খেলার পরে তার কর্পস সদর দফতরকে সৈন্যদের নেতৃত্ব দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে তাদের পরিকল্পনা অনুসারে থাকার কথা ছিল। আমি গোলুবেভকে তার সৈন্যদের সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রাখতে এবং আমার পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে সতর্ক করেছিলাম।
4র্থ সেনাবাহিনীর কমান্ডার কোরোবকভ জানিয়েছেন যে তার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তিনি ব্রেস্ট গ্যারিসনের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটিতে আমি কোরোবকভকে নির্দেশ করেছিলাম যে গ্যারিসনটি সেই জায়গায় হওয়া উচিত যেখানে এটি পরিকল্পনা অনুসারে হওয়ার কথা ছিল এবং পরামর্শ দিয়েছিলাম যে তারা অবিলম্বে আমার আদেশটি কার্যকর করতে শুরু করবে।
কোপেক জেলার বিমান বাহিনীর কমান্ডার এবং তার ডেপুটি টায়ুরস্কি, যিনি জেলা সদরে আমার কাছে এসেছিলেন, আমাকে রিপোর্ট করেছিলেন যে বিমানটি সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছিল এবং বিমানবাহিনীর আদেশ অনুসারে বিমানঘাঁটিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল। NKO।
সেনা কমান্ডারদের সাথে এই কথোপকথন হয় বেলা আনুমানিক দুইটার দিকে।
বেলা 3:30 এ পিপলস কমিসার অফ ডিফেন্স আমাকে আবার ফোনে ডেকে জিজ্ঞাসা করলেন - নতুন কি? আমি তাকে উত্তর দিয়েছিলাম যে এখন নতুন কিছু নেই, আমি সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং কমান্ডারদের অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সময়ে, আমি পিপলস কমিসারকে জানিয়েছিলাম যে, বিমানবাহিনীর প্রধান ঝিগারেভের নিষেধাজ্ঞার বিপরীতে বিমানটিকে এনজেড পেট্রল দিয়ে জ্বালানি দেওয়া এবং ইঞ্জিনগুলিকে এনজেড ইঞ্জিনগুলির সাথে প্রতিস্থাপন করার জন্য, আমি কপ্টস এবং টাইউরস্কিকে এমন একটি আদেশ দিয়েছিলাম। পিপলস কমিসার আমার এই আদেশ অনুমোদন করেছে। আমি পিপলস কমিসারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেনা কমান্ডারদের সাথে মাধ্যমিক আলোচনার পর আমার সেক্টরের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করব।
পরবর্তী 15 মিনিটে আমি কমান্ডারদের কাছ থেকে নিম্নলিখিত তথ্য পেয়েছি:
10 তম সেনাবাহিনীর কমান্ডারের কাছ থেকে - "সবকিছু শান্ত"; 4র্থ সেনাবাহিনী থেকে - "সর্বত্র এবং সবকিছু শান্ত, সৈন্যরা আপনার সেট করা কাজটি পূরণ করছে।" যখন আমি জিজ্ঞাসা করলাম যে 22 তম ট্যাঙ্ক ডিভিশন ব্রেস্ট ছেড়ে যাচ্ছে, আমি উত্তর পেয়েছিলাম: "হ্যাঁ, এটি অন্যান্য ইউনিটের মতো চলে যাচ্ছে।" তৃতীয় সেনাবাহিনীর কমান্ডার আমাকে উত্তর দিলেন যে তার সাথে নতুন কিছু ঘটেনি। সুরক্ষিত এলাকার প্রধান ইভানভের সৈন্যরা দুর্গের মধ্যে রয়েছে, 56 তম পদাতিক ডিভিশনকে পরিকল্পনা অনুযায়ী তার নির্ধারিত জায়গায় প্রত্যাহার করা হয়েছে; 27 তম পদাতিক ডিভিশনও তার জায়গায় রয়েছে; শত্রুতা শুরু হওয়ার প্রায় এক মাস আগে, আমি এটিকে সাপোটস্কিন-গ্রোডনো থেকে অগাস্টো-গ্রেভো, সুখোভয়ে স্থানান্তরিত করেছি। এই স্থানগুলি জেনারেল স্টাফ দ্বারা অনুমোদিত।
আমি পিপলস কমিসার অফ ডিফেন্সের কাছে নতুন পরিস্থিতি রিপোর্ট করতে গিয়েছিলাম এবং আমি মস্কো পৌঁছানোর আগে, কুজনেটসভ আমাকে ফোনে ডেকে রিপোর্ট করেছিলেন: “পুরো ফ্রন্টে আর্টিলারি এবং মেশিনগানের গোলাবর্ষণ রয়েছে। গ্রোডনোর উপরে, 50-60 টি প্লেন হেডকোয়ার্টারে বোমা বর্ষণ করছে, আমি বেসমেন্টে যেতে বাধ্য হচ্ছি।" আমি তাকে ফোনে বলেছিলাম "Grodno-41" (কভার প্ল্যানের জন্য প্রচলিত পাসওয়ার্ড) ফাইলটি প্রবেশ করতে এবং বিনা দ্বিধায় কাজ করতে, সদর দফতরের সাথে সঠিক জায়গায় যেতে। এর পরে, আমি জরুরীভাবে বিয়ালস্টককে কল করলাম, বিয়ালস্টক উত্তর দিল: "এখন সামনে শান্ত।"
প্রায় 4.10 - 4.15 এ আমি কোরোবকভের সাথে কথা বলেছিলাম, তিনিও উত্তর দিয়েছিলেন: "এখানে সবকিছু শান্ত।"
প্রায় 8 মিনিট পরে, কোরোবকভ রিপোর্ট করেছিলেন যে "বিমান কোব্রিনকে আক্রমণ করেছিল, সামনে ভয়ঙ্কর কামানের গোলা ছিল।" আমি পরামর্শ দিয়েছিলাম যে কোরোবকভ "কোবরিন 4l" কে কাজে লাগান এবং তাকে সৈন্যদের হাতে রাখার এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলাম।
কমান্ডাররা আমাকে যা কিছু রিপোর্ট করেছিল, আমি অবিলম্বে এবং সঠিকভাবে পিপলস কমিসার অফ ডিফেন্সকে রিপোর্ট করেছি। পরেরটি উত্তর দিয়েছিল: "পরিস্থিতি যেমন নির্দেশ করে তেমন কাজ করুন।"
প্রশ্ন: কেন জার্মানরা সম্মুখভাগ ভেদ করে আমাদের ভূখণ্ডের গভীরে প্রবেশ করতে পেরেছিল?
উত্তর: ব্রেস্টের দিকে, 3টি যান্ত্রিক বাহিনী একবারে 6 তম এবং 42 তম ডিভিশন আক্রমণ করেছিল; যা সংখ্যা এবং সরঞ্জামের গুণমান উভয় ক্ষেত্রেই শত্রুর শ্রেষ্ঠত্ব তৈরি করেছে। চতুর্থ সেনাবাহিনীর কমান্ডার, কোরোবকভ, নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং স্পষ্টতই বিভ্রান্ত হয়েছিলেন, অন্তত 4র্থ ডিভিশনকে এই দিকে টেনে নিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে মূল দিকটি পর্যাপ্তভাবে কভার করতে অক্ষম ছিলেন। শত্রু একই ব্রেস্ট দিকে 6 তম এবং 42 তম ডিভিশনে বিশাল বোমারু বিমান পাঠিয়েছিল। Korobkov এর রিপোর্ট অনুযায়ী, এই বিমান সাবধানে আমাদের পদাতিক অবস্থান প্রক্রিয়া, এবং শত্রু ডুব বোমারু বিমান বন্দুকের পর বন্দুক নিষ্ক্রিয়. আকাশে শত্রুর বিমান চালনার আধিপত্য সম্পূর্ণ ছিল, বিশেষত যেহেতু ইতিমধ্যেই প্রথম দিন আমাদের যুদ্ধবিমানগুলি উড্ডয়ন ছাড়াই ভোর 4 টায় সমস্ত বিমানঘাঁটিতে একযোগে শত্রুর আক্রমণে উল্লেখযোগ্য সংখ্যায় ছিটকে গিয়েছিল। মোট, এই দিনে প্রশিক্ষণ সহ সমস্ত সিস্টেমের 300 পর্যন্ত বিমান ছিটকে গেছে। এই সব ঘটেছে কারণ অন্ধকার ছিল এবং আমাদের বিমান টেক অফ করতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে পরীক্ষা করতে পারিনি কিভাবে বিমান চালনা এয়ারফিল্ডে ছড়িয়ে পড়েছিল, যখন এয়ার ফোর্সের কমান্ডার কোলেটস এবং তার ডেপুটি টায়ুরস্কি, ডেপুটি। রাজনৈতিক ফ্রন্টে, পিয়ারভ এবং এয়ার ফোর্স চিফ অফ স্টাফ তারানেঙ্কো আমাকে রিপোর্ট করেছেন যে তারা বিমান চলাচলের কেন্দ্রীভূত স্থাপনার বিষয়ে পিপলস কমিসার অফ ডিফেন্সের আদেশ পূরণ করেছেন।
উত্তর: আমি মনে করি সমস্ত ঝামেলার প্রধান কারণ শত্রুর ট্যাঙ্ক এবং তাদের নতুন উপাদানের বিশাল শ্রেষ্ঠত্ব এবং শত্রুর বিমান চালনার বিশাল শ্রেষ্ঠত্ব।
প্রশ্ন: পশ্চিম ফ্রন্টে অগ্রগতির জন্য দায়ী কে?
উত্তর: আমি আগেই দেখিয়েছি, আমাদের ভূখণ্ডে জার্মান সৈন্যদের দ্রুত অগ্রসর হওয়ার প্রধান কারণ ছিল শত্রু বিমান এবং ট্যাঙ্কের স্পষ্ট শ্রেষ্ঠত্ব। এছাড়াও, কুজনেটসভ (বাল্টিক মিলিটারি ডিস্ট্রিক্ট) লিথুয়ানিয়ান ইউনিটগুলিকে বাম দিকে রেখেছিল, যারা যুদ্ধ করতে চায়নি। বাল্টিক রাজ্যগুলির বাম উইংয়ের উপর প্রথম চাপের পরে, লিথুয়ানিয়ান ইউনিটগুলি তাদের কমান্ডারদের গুলি করে পালিয়ে যায়। এটি জার্মান ট্যাঙ্ক ইউনিটের জন্য ভিলনিয়াস থেকে আমাকে আঘাত করা সম্ভব করেছিল। এর সাথে, কোরোবকভ এবং স্যান্ডালভ তাদের ইউনিটগুলির সাথে 4 র্থ সেনাবাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ হারানোর ফলে বব্রুইস্কের দিকে শত্রুর দ্রুত অগ্রগতি এবং 10 তম সেনাবাহিনীর কমান্ডার দ্বারা আমার আদেশ মেনে চলা ব্যর্থতায় অবদান রাখে। , জেনারেল গোলুবেভ, শত্রু যান্ত্রিক গোষ্ঠীকে পরাস্ত করার জন্য 6 তম যান্ত্রিক বাহিনী নিয়ে ব্রায়ানস্কে আক্রমণ চালানোর জন্য, যার পরে ভলকোভিস্ক এলাকায় আমার নিষ্পত্তি ছিল, আমাকে একটি সঠিক স্ট্রাইক গ্রুপের সুযোগ থেকে বঞ্চিত করেছিল .
প্রশ্ন: আপনার অধীনস্থদের পক্ষ থেকে কোন রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ হয়েছে কি?
উত্তর: না, এটা ছিল না। দ্রুত পরিবর্তিত পরিবেশে কিছু কর্মী কিছুটা বিভ্রান্ত ছিলেন।
প্রশ্ন: সামনে ভেঙ্গে যাওয়ায় আপনার ব্যক্তিগত দোষ কী?
উত্তর: আমি জার্মান সৈন্যদের দ্বারা একটি অগ্রগতি রোধ করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছিলাম। সামনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আমি নিজেকে দায়ী মনে করি না।
প্রশ্ন: আপনি কতদিন পশ্চিমী বিশেষ সামরিক জেলা কমান্ড করেছেন?
উত্তরঃ এক বছর।
প্রশ্ন: জেলার কিছু অংশ কি সামরিক অভিযানের জন্য প্রস্তুত ছিল?
উত্তর: সদ্য গঠিত 17, 20, 13, 11 তম যান্ত্রিক কর্পস ব্যতীত জেলার ইউনিটগুলি সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল। তদুপরি, 13 তম এবং 11 তম কর্পসে, একটি করে ডিভিশন প্রশিক্ষিত ছিল, এবং বাকিরা, নিয়োগ পেয়ে, শুধুমাত্র প্রশিক্ষণ সরঞ্জাম ছিল, এবং তারপরেও সর্বত্র নয়। 14 তম মেকানাইজড কর্পসে শুধুমাত্র একটি দুর্বল প্রশিক্ষিত মোটর চালিত ডিভিশন এবং ট্যাঙ্ক বিভাগের রাইফেল রেজিমেন্ট ছিল।
প্রশ্ন: যদি জেলার প্রধান অংশগুলি সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত ছিল, আপনি সময়মতো সরানোর আদেশ পেয়েছেন, তাহলে সোভিয়েত ভূখণ্ডে জার্মান সৈন্যদের গভীর অগ্রগতি শুধুমাত্র ফ্রন্ট কমান্ডার হিসাবে আপনার অপরাধমূলক কর্মের জন্য দায়ী করা যেতে পারে।
উত্তর: আমি স্পষ্টতই এই অভিযোগ অস্বীকার করি। আমি বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকতা করিনি।
প্রশ্ন: রাষ্ট্রীয় সীমান্তের পুরো দৈর্ঘ্য বরাবর, শুধুমাত্র আপনি যে সেক্টরে কমান্ড করেছিলেন, জার্মান সৈন্যরা সোভিয়েত অঞ্চলের গভীরে প্রবেশ করেছিল। আমি আবার বলছি যে এটি আপনার পক্ষ থেকে বিশ্বাসঘাতক কর্মের ফলাফল।
উত্তর: আমার সামনে অগ্রগতি ঘটেছে কারণ আমার কাছে একটি নতুন উপাদান ইউনিট ছিল না, যেমনটি কিয়েভ মিলিটারি ডিস্ট্রিক্টে ছিল।
জিজ্ঞাসাবাদ করা হয়েছে:
পুঁটি ডেপুটি তদন্ত ইউনিটের প্রধান
ইউএসএসআর-এর এনজিওগুলির 3য় অধিদপ্তর
শিল্প. ব্যাটালিয়ন কমিসার পাভলভস্কি
ইউএসএসআর-এর এনজিওগুলির 3য় অধিদপ্তরের তদন্তকারী
মিলি রাষ্ট্রীয় নিরাপত্তা লেফটেন্যান্ট কোমারভ
পাণ্ডুলিপি, মূল।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন FSB. আর্কাইভাল এবং অনুসন্ধানী ফাইল নং R-24000, পিপি। 23-53।
প্রকাশিত: "...1941 সালের বসন্তে রাশিয়াকে ধ্বংস করুন।" (এ. হিটলার, জুলাই 31, 1940): ইউএসএসআর এবং জার্মানির গোয়েন্দা পরিষেবার নথি। 1937-1945", Comp. ইয়ামপোলস্কি ভিপি - এম.; কুচকোভো ফিল্ড, 2008। – পিপি। 457-481।
19. বাল্টিক স্পেশাল মিলিটারি ডিস্ট্রিক্টের সদর দফতরের নির্দেশিকা (এক্সট্রাক্ট)
18 জুন, 1941
জেলার সামরিক অভিযানের থিয়েটারকে দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসার জন্য, আমি আদেশ দিচ্ছি:
4. 8 তম এবং 11 তম সেনাবাহিনীর কমান্ডারের কাছে:
ক) প্রতিটি সেনাবাহিনীর সাইটে ফিল্ড গুদাম, অ্যান্টি-ট্যাঙ্ক মাইন, বিস্ফোরক এবং কর্মী-বিরোধী বাধাগুলি পরিকল্পনায় প্রদত্ত নির্দিষ্ট বাধা নির্মাণের জন্য সংগঠিত করার পয়েন্টগুলি নির্ধারণ করুন। 21.6.41 এর মধ্যে সংগঠিত গুদামগুলিতে নির্দিষ্ট সম্পত্তিকে কেন্দ্রীভূত করুন;
খ) মাইনফিল্ড স্থাপন করা, দলগুলির গঠন, কোথায় তাদের বরাদ্দ করা হবে এবং তাদের কাজের পরিকল্পনা নির্ধারণ করা। এসবই সীমান্ত বিভাগের কমান্ডারদের মাধ্যমে;
গ) ভিলিয়া, নেভিয়াঝা, দুবিসা নদী জুড়ে ক্রসিং নির্মাণের জন্য উপলব্ধ উপকরণ (ভেলা, বার্জ, ইত্যাদি) প্রস্তুত করা শুরু করুন। ক্রসিং পয়েন্টগুলি জেলা সদরের অপারেশনাল বিভাগের সাথে যৌথভাবে স্থাপন করা হবে।
11 তম সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের 30 তম এবং 4 র্থ পন্টুন রেজিমেন্টগুলিকে অধীনস্থ করুন। নদীর ওপারে সেতু নির্মাণের জন্য তাকগুলিকে সম্পূর্ণ প্রস্তুত রাখুন। নেমান। অনুশীলনের একটি সিরিজে, এই রেজিমেন্টগুলির দ্বারা সেতু নির্মাণের শর্তগুলি পরীক্ষা করুন, সমাপ্তির ন্যূনতম সময়সীমা অর্জন করুন;
ই) 8 তম এবং 11 তম সেনাবাহিনীর সেনাপতি - জোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতুগুলি ধ্বংস করার লক্ষ্যে: রাজ্যের সীমানা এবং সিওলিয়াই, কাউনাস, আর এর পিছনের লাইন। নেমান এই ব্রিজগুলিকে পুনরুদ্ধার করতে, তাদের প্রত্যেকের জন্য বিস্ফোরক, ধ্বংসকারী দলগুলির সংখ্যা নির্ধারণ করে এবং তাদের থেকে নিকটতম পয়েন্টগুলিতে ধ্বংস করার জন্য সমস্ত উপায়ে মনোনিবেশ করে। সেতু ধ্বংসের পরিকল্পনা সেনাবাহিনীর সামরিক কাউন্সিলের অনুমোদন করা উচিত।
শেষ তারিখ 6/21/41।
7. সেনা বাহিনীর কমান্ডার এবং ABTV জেলার প্রধানের কাছে।
প্রতিটি অটোব্যাটের খরচে ট্যাঙ্কের পৃথক প্লাটুন তৈরি করুন, এই উদ্দেশ্যে ট্রাকে কন্টেইনার স্থাপন করে, তৈরি করা পৃথক প্লাটুনের সংখ্যা 4।
সমাপ্তির তারিখ: 23 জুন, 1941।
এই পৃথক প্লাটুনগুলিকে একটি মোবাইল রিজার্ভ হিসাবে রাখার জন্য: সেনা কমান্ডারদের নিষ্পত্তিতে তেলশাই, সিয়াউলিয়াই, কেইডানি, ইওনোভা।
ঙ) জেলার ইউনিটগুলির মধ্যে থেকে পেট্রল ট্যাঙ্কগুলি নির্বাচন করুন (যান্ত্রিক এবং বিমান চলাচলের ট্যাঙ্কগুলি ব্যতীত) এবং প্রতিটিতে 50 শতাংশ স্থানান্তর করুন৷ 3 এবং 12 মাইক্রনে। সময়সীমা: জুন 21, 1941;
f) প্রতিটি মেশিন এবং ট্র্যাক্টরকে খুচরা যন্ত্রাংশ সরবরাহ করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং, OST-এর প্রধানের মাধ্যমে, রিফুয়েলিং মেশিনের (ফানেল, বালতি) জন্য আনুষাঙ্গিক সহ।
PribOVO সৈন্যদের কমান্ডার
কর্নেল জেনারেল কুজনেটসভ
সামরিক পরিষদের সদস্য
কর্পস কমিসার ডিব্রোভা
বাহিনী প্রধান
লেফটেন্যান্ট জেনারেল ক্লেনভ
লিপি.
TsAMO RF, f. 344, অপ। 5564, নং 1, পিপি। 34-35।
প্রকাশিতঃ মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন। 1989। - নং 5। - পৃ. 46।
20. বাল্টিক বিশেষ সামরিক জেলার সদর দফতরের আদেশ থেকে নির্যাস
19 জুন, 1941
1. প্রতিরক্ষা লাইনের সরঞ্জাম পরিচালনা করুন। এসডির মেইন লাইনে অবস্থান তৈরির ওপর জোর, কাজ জোরদার করা হবে।
2. মাঠে কাজ শেষ করুন। তবে শত্রু রাষ্ট্রীয় সীমানা লঙ্ঘন করলেই অগ্রসর অবস্থান গ্রহণ করুন।
ফোরফিল্ড এবং প্রধান প্রতিরক্ষামূলক অঞ্চল উভয়ই অবস্থানের দ্রুত দখল নিশ্চিত করতে, সংশ্লিষ্ট ইউনিটগুলিকে সম্পূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে।
আপনার অবস্থানের পিছনের এলাকায়, সীমান্ত ইউনিটগুলির সাথে যোগাযোগের নির্ভরযোগ্যতা এবং গতি পরীক্ষা করুন।
3. আমাদের ইউনিটগুলিতে উস্কানি ও আতঙ্ক এড়াতে বিশেষ মনোযোগ দিন, যুদ্ধ প্রস্তুতির নিয়ন্ত্রণ জোরদার করুন। শান্তভাবে, দৃঢ়ভাবে, শান্তভাবে সবকিছু করুন। প্রতিটি কমান্ডার এবং রাজনৈতিক কর্মীর উচিত পরিস্থিতি বোঝা উচিত।
4. সেনা কমান্ডারের পরিকল্পনা অনুযায়ী মাইনফিল্ডগুলি স্থাপন করুন যেখানে তাদের প্রতিরক্ষামূলক নির্মাণ পরিকল্পনা অনুযায়ী অবস্থিত হওয়া উচিত। শত্রুদের জন্য সম্পূর্ণ গোপনীয়তা এবং আপনার ইউনিটের নিরাপত্তার প্রতি মনোযোগ দিন। ধ্বংসস্তুপ এবং অন্যান্য অ্যান্টি-ট্যাঙ্ক এবং অ্যান্টি-পার্সোনেল বাধাগুলি সেনা কমান্ডারের পরিকল্পনা অনুসারে তৈরি করা উচিত - এছাড়াও প্রতিরক্ষামূলক নির্মাণের পরিকল্পনা অনুসারে।
5. হেডকোয়ার্টার, কর্পস এবং ডিভিশন - তাদের কমান্ড পোস্টে, যারা প্রাসঙ্গিক কমান্ডারের সিদ্ধান্তে অ্যান্টি-ট্যাঙ্ক সরঞ্জাম সরবরাহ করে।
6. আমাদের অগ্রসরমান ইউনিটগুলিকে অবশ্যই তাদের আশ্রয় এলাকায় যেতে হবে। রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করে জার্মান বিমানের ক্রমবর্ধমান সংখ্যার বিষয়টি বিবেচনা করুন।
7. অগ্নি সরবরাহ এবং অন্যান্য ধরণের সরবরাহের সাথে অবিরামভাবে ইউনিটগুলি পুনরায় পূরণ করা চালিয়ে যান।
অবিরতভাবে মার্চ এবং ঘটনাস্থলে ইউনিট একত্রিত করা.
PribOVO সৈন্যদের কমান্ডার
কর্নেল জেনারেল কুজনেটসভ
রাজনৈতিক প্রচার বিভাগের প্রধান ড
রায়বছি
বাহিনী প্রধান
লেফটেন্যান্ট জেনারেল ক্লেনভ
TsAMO RF, f. 344, অপ। 5564, 1, ঠ. 34-36।
প্রকাশিতঃ মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন। 1989। - নং 5। - পৃষ্ঠা 47-48।
21. ZapOVO এয়ার ডিভিশনে টেলিগ্রাম নং 217
সোভ. গোপন সিরিজ "G"
ডিসিপ্রেড টেলিগ্রাম N217
লিডা থেকে জমা দেওয়া 4-08 21.6.41 8-00 21.6.41 গৃহীত
OSHS 8-05 21.6.41 এ প্রবেশ করেছে
বোঝানো হয়েছে 8-15 21.6.41।
ঠিকানা: এডি কমান্ডার, বায়ু-ভিত্তিক এলাকার প্রধান, পৃথক বিমান প্রতিরক্ষা স্টেশনের কমান্ডার।
এয়ারফোর্স কমান্ডার সমস্ত ইউনিটকে যুদ্ধের প্রস্তুতি, প্রয়োজনীয় পরিমাণ গোলাবারুদ সরবরাহ করার এবং এয়ারফিল্ড, ম্যাটেরিয়াল এবং পরিবহনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 6/21/41 তারিখে মৃত্যুদন্ডের রিপোর্ট, আমি 6/21/41 পুনরাবৃত্তি করছি। 18:00 এর মধ্যে।
TsAMO RF, f. 14 তম গার্ড BAP, অপ. 178446, বিল্ডিং 2, ঠ। 310।
22. রেড ব্যানার বাল্টিক ফ্লিটের কমান্ডার থেকে লেনিনগ্রাদ এবং বাল্টিক বিশেষ সামরিক জেলার কমান্ডার, সীমান্ত সেনা প্রধানের কাছে রিপোর্ট
20 জুন, 1941
19 জুন, 1941 সাল থেকে, রেড ব্যানার বাল্টিক ফ্লিটের ইউনিটগুলিকে 2 নং পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের প্রস্তুতিতে রাখা হয়েছে, কমান্ড পোস্ট মোতায়েন করা হয়েছে এবং ফিনল্যান্ড উপসাগর এবং ইরবে স্ট্রেইটের মুখে টহল পরিষেবা জোরদার করা হয়েছে। .
রেড ব্যানার বাল্টিক ফ্লিট ভাইস অ্যাডমিরাল ট্রিবিউটসের কমান্ডার
লিপি
TsAMO RF, f. 221, অপ. 1394, 2, ঠ. 59।
প্রকাশিতঃ মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন। 1989। - নং 5। - পৃ. 48।
23. V. M. Molotov এবং রাষ্ট্রদূত ভি. Schulenburg এর মধ্যে কথোপকথন।
21শে জুন, 1941
শুলেনবার্গকে ডাকলে হাজির। কমরেড মোলোটভ তাকে জার্মান বিমান দ্বারা আমাদের সীমান্ত লঙ্ঘন সম্পর্কিত বিবৃতির একটি অনুলিপি দেন, যা কমরেডের করা উচিত ছিল। Dekanozov Ribbentrop বা Weizsäcker.
শুলেনবার্গ উত্তর দেন যে তিনি এই বিবৃতিটি বার্লিনে প্রেরণ করবেন এবং বলেছেন যে তিনি জার্মান বিমানগুলির দ্বারা সীমান্ত লঙ্ঘন সম্পর্কে কিছুই জানেন না, তবে তিনি অন্য পক্ষের বিমানগুলির দ্বারা সীমান্ত লঙ্ঘন সম্পর্কে তথ্য পান৷
কমরেড মোলোটভ উত্তর দেয় যে আমাদের বিমান দ্বারা জার্মান সীমান্ত লঙ্ঘন সম্পর্কে জার্মান সীমান্ত কর্তৃপক্ষের কাছ থেকে খুব কম অভিযোগ রয়েছে। আমাদের পক্ষ থেকে যে কোনও সীমান্ত লঙ্ঘন একটি বিরল ঘটনা, এবং সেগুলি অনিবার্য, উদাহরণস্বরূপ, কিছু ক্ষেত্রে পাইলটদের অনভিজ্ঞতার কারণে। জার্মান বিমানের সীমান্ত লঙ্ঘন ভিন্ন প্রকৃতির। কমরেড মোলোটভ শুলেনবার্গকে ঘোষণা করে যে জার্মানদের, ঠিকই, আমাদের বক্তব্যের উত্তর দিতে হবে। তারপর কমরেড মোলোটভ শুলেনবার্গকে বলেন যে তিনি তাকে সোভিয়েত-জার্মান সম্পর্কের সাধারণ পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করতে চান। কমরেড মোলোটভ শুলেনবার্গকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি, সম্প্রতি জার্মান দূতাবাসের বেশ কয়েকজন কর্মচারী এবং তাদের স্ত্রীরা মস্কো ছেড়ে চলে গেছে, ইউএসএসআর এবং জার্মানির মধ্যে আসন্ন যুদ্ধের গুজব ক্রমশ তীব্র আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে শান্তিপ্রিয় TASS বার্তা। 13 জুন জার্মানিতে প্রকাশিত হয়নি, ইউএসএসআর-এর প্রতি জার্মানির অসন্তোষ কি, যদি থাকে? কমরেড মোলোটভ শুলেনবার্গকে জিজ্ঞাসা করেন যে তিনি এই ঘটনার জন্য একটি ব্যাখ্যা দিতে পারেন কিনা।
শুলেনবার্গ উত্তর দেন যে এই সমস্ত প্রশ্নের একটি ভিত্তি আছে, কিন্তু তিনি সেগুলির উত্তর দিতে সক্ষম নন, কারণ বার্লিন তাকে মোটেই অবহিত করে না। শুলেনবার্গ নিশ্চিত করেছেন যে জার্মান দূতাবাসের কিছু কর্মচারীকে প্রকৃতপক্ষে প্রত্যাহার করা হয়েছিল, তবে এই প্রত্যাহার দূতাবাসের কূটনৈতিক কর্মীদের সরাসরি প্রভাবিত করেনি। প্রত্যাহার করা হয়েছে নৌ-বিষয়ক অ্যাটাশে বাউম্বাচ, ফরেস্ট্রি অ্যাটাশে, যার কোনো গুরুত্ব ছিল না। অ্যাশেনব্রেনার, বিমান বাহিনীর অ্যাটাশে, বার্লিনে ব্যবসায়িক সফর থেকে ফিরে আসেননি। তিনি, শুলেনবার্গ, গুজব সম্পর্কে সচেতন, কিন্তু তিনি তাদের কোন ব্যাখ্যা দিতে পারেন না।
কমরেড মোলোটভ বলেছেন যে, তার মতে, ইউএসএসআর সম্পর্কে জার্মান সরকার অসন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই। সোভিয়েত-যুগোস্লাভ চুক্তি, যা বিদেশে সোভিয়েত-জার্মান সম্পর্কের বিপরীত বলে প্রচার করা হয়েছিল, তা সীমিত, যেমন আমি আগে ব্যাখ্যা করেছি, একটি সংকীর্ণ কাঠামোর মধ্যে এবং আমাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। বর্তমানে, এই প্রশ্নটি সাধারণত তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।
শুলেনবার্গ পুনরাবৃত্তি করেন যে তিনি উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে অক্ষম। এক সময় তিনি হিটলারের কাছে গ্রহণ করেছিলেন। হিটলার তাকে জিজ্ঞাসা করলেন, শুলেনবার্গ, কেন ইউএসএসআর যুগোস্লাভিয়ার সাথে একটি চুক্তি করেছে। সোভিয়েত সীমান্তে জার্মান সৈন্যদের ঘনত্ব সম্পর্কে হিটলার তাকে বলেছিলেন যে এই পদক্ষেপটি সতর্কতার বাইরে নেওয়া হয়েছিল। তিনি, শুলেনবার্গ, অবশ্যই, আজ তাকে যা বলা হয়েছিল তা টেলিগ্রাফ করেন, তবে কমরেডের কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য নেওয়া বাঞ্ছনীয় হতে পারে। ডেকানোজোভা। তিনি, শুলেনবার্গ, ইংরেজি রেডিও থেকে একটি বার্তা শুনেছিলেন যে কমরেড। ডেকানোজভ রিবেনট্রপ দ্বারা বেশ কয়েকবার গৃহীত হয়েছিল। জার্মান রেডিও এ বিষয়ে কিছু জানায়নি।
কমরেড মোলোটভ উত্তর দেয় যে তিনি ইংরেজি রেডিও থেকে এই বার্তাটি জানেন। এটা সত্য না.
উপসংহারে, কমরেড মোলোটভ দুঃখ প্রকাশ করেছেন যে শুলেনবার্গ উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে পারেন না।
আবেদন
সহায়-স্মৃতি
এই বছরের 21 এপ্রিল তারিখে নোট মৌখিক দ্বারা ইউএসএসআর-এর পররাষ্ট্র বিষয়ক পিপলস কমিশনারিয়েট। g। সোভিয়েত সীমান্ত রক্ষীদের দ্বারা রেকর্ড করা 80টি ক্ষেত্রে।
তবে উপরের নোটের বিষয়ে জার্মান সরকারের প্রতিক্রিয়া এখনও সোভিয়েত সরকারের কাছ থেকে পাওয়া যায়নি।
তদুপরি, সোভিয়েত সরকারের উল্লেখ করা উচিত যে গত দুই মাসে জার্মান বিমান দ্বারা সোভিয়েত সীমান্ত লঙ্ঘন, অর্থাৎ এই বছরের 19 এপ্রিল থেকে। এই বছরের 19 জুন পর্যন্ত। অন্তর্ভুক্তি শুধুমাত্র থেমে থাকেনি, বরং বাড়তে থাকে এবং নিয়মতান্ত্রিক হয়ে ওঠে, নির্দিষ্ট সময়ের মধ্যে 180টি মামলায় পৌঁছায়, যার প্রতিটির জন্য সোভিয়েত সীমান্ত রক্ষীরা সীমান্ত বিষয়ক জার্মান প্রতিনিধিদের কাছে অবিলম্বে একটি প্রতিবাদ জানায়।
এই ফ্লাইটের পদ্ধতিগত প্রকৃতি এবং এই সত্য যে অনেক ক্ষেত্রে জার্মান বিমানগুলি ইউএসএসআর-এর মধ্যে 100-150 কিলোমিটার বা তার বেশি গভীরে উড়ে যায় এই ধারণার সম্ভাবনা বাদ দেয় যে জার্মান বিমানগুলি দুর্ঘটনাক্রমে ইউএসএসআর সীমান্ত লঙ্ঘন করেছে।
সোভিয়েত সরকার, এই পরিস্থিতিতে জার্মান সরকারের দৃষ্টি আকর্ষণ করে, জার্মান সরকার জার্মান বিমান দ্বারা সোভিয়েত সীমান্ত লঙ্ঘন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করে৷
WUA RF, চ। 06, অপ. 3, পৃ 1, 5, ঠ। 8-11।
প্রকাশিত: ইউএসএসআর এর বৈদেশিক নীতির নথি। ভলিউম 23. বই। 2 (পর্ব 2)। 2 মার্চ - 22 জুন, 1941 - এম.: আন্তর্জাতিক সম্পর্ক, 1998। -পি। 751-753।
24. ZapOVO সৈন্যদের কমান্ডারের নির্দেশ
13 জুন, 1941
1. জেলাগুলিতে সৈন্যদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর জন্য, সমস্ত গভীর রাইফেল ডিভিশন এবং কর্পস ইউনিট সহ পদাতিক কোরের কমান্ডগুলিকে কভার প্ল্যান দ্বারা তাদের জন্য প্রদত্ত এলাকায় ক্যাম্পে আনতে হবে (এনসিও নির্দেশিকা নং 503859/ ss/ov)।
2. বর্ডার ডিভিশনগুলিকে যথাস্থানে রেখে দিন, তাদের নির্ধারিত এলাকায় সীমান্তে প্রত্যাহার করা, প্রয়োজনে আমার বিশেষ আদেশে এটি করা হবে।
3. 44 তম কর্পস, কর্পস নিয়ন্ত্রণের অংশ হিসাবে 108, 64, 161 এবং 143 তম বিভাগ এবং কর্পস ইউনিট - আপনার বিবেচনার ভিত্তিতে বারানোভিচি অঞ্চলে প্রত্যাহার করুন।
37 তম পদাতিক ডিভিশনকে লিডা এলাকায় নিয়ে যান, এটিকে 21 তম পদাতিক বাহিনীতে অন্তর্ভুক্ত করুন।
4. এই সৈন্যদের প্রত্যাহার 1 জুলাই, 1941 এর মধ্যে সম্পন্ন করতে হবে।
5. [জুন 41] এর মধ্যে কুরিয়ার দ্বারা প্রতিটি সংযোগের জন্য প্রত্যাহারের আদেশ এবং সময় নির্দেশ করে একটি প্রত্যাহার পরিকল্পনা জমা দিন
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল এস টিমোশেঙ্কো
চিফ অফ দ্য জেনারেল স্টাফ কে.এ.
সেনা জেনারেল জি ঝুকভ
লেটারহেডে পাণ্ডুলিপি: "এনজিও ইউএসএসআর।" স্বাক্ষরিত না.
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 242, পিপি। 132-133।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/2018-603-22-1941
25. ফ্রন্ট নং 3 এর সামরিক কাউন্সিলের জন্য নির্দেশিকা
জুন 22, 1941
1. শত্রু, সুওয়ালকি প্রধান থেকে ওলিটাতে এবং জ্যামোস্ক অঞ্চল থেকে ভ্লাদিমির-ভোলিনস্কি, রাদজেখভ ফ্রন্টে, 22.6-এর সময় তিলসিট, সিয়াউলিয়াই এবং সেডলেক, ভলকোভিস্কের দিকনির্দেশে সহায়ক আক্রমণে, ব্যাপক ক্ষয়ক্ষতি সহ্য করে, অর্জন করেছিল এই দিকগুলিতে ছোট সাফল্য।
জার্মানির সাথে রাষ্ট্রীয় সীমান্তের অন্যান্য অংশে এবং রোমানিয়ার সাথে সমগ্র রাষ্ট্রীয় সীমান্তে, শত্রুদের আক্রমণগুলি ভারী ক্ষয়ক্ষতির সাথে প্রতিহত করা হয়েছিল।
2. আমি 23 - 24.6 এর জন্য সৈন্যদের তাৎক্ষণিক কাজ সেট করেছি:
ক) উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টের সৈন্যদের কেন্দ্রীভূত আক্রমণের সাথে, শত্রুর সুওয়ালকি গ্রুপিংকে ঘিরে ফেলুন এবং ধ্বংস করুন এবং 24 জুনের শেষের মধ্যে সুওয়ালকি এলাকা দখল করুন:
খ) যান্ত্রিক কর্পসের শক্তিশালী কেন্দ্রীভূত স্ট্রাইকের সাহায্যে, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সমস্ত বিমান চলাচল এবং 5 এবং 6A-এর অন্যান্য সৈন্য, ভ্লাদিমির-ভোলিনস্কি, ব্রডির দিকে অগ্রসর হওয়া শত্রু গোষ্ঠীকে ঘিরে ফেলে এবং ধ্বংস করে। 24 জুনের শেষ নাগাদ, লুবলিন অঞ্চলটি দখল করুন।
3. আমি অর্ডার করি:
ক) নর্দার্ন ফ্রন্টের বাহিনী রাষ্ট্রীয় সীমান্তকে দৃঢ়ভাবে আবৃত করে চলেছে। বাম দিকের সীমানা একই।
খ) উত্তর-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনী, বাল্টিক সাগর উপকূলকে দৃঢ়ভাবে ধরে রেখে, কাউনাস এলাকা থেকে শত্রুর সুওয়ালকি গোষ্ঠীর পাশে এবং পিছনে একটি শক্তিশালী পাল্টা আক্রমণ করে, পশ্চিম ফ্রন্টের সহযোগিতায় এটি ধ্বংস করে এবং শেষ পর্যন্ত জুন 24, সুওয়ালকি এলাকা দখল.
বাম দিকের সীমানা একই।
গ) পশ্চিম ফ্রন্টের বাহিনী, ওয়ারশ দিক থেকে শত্রুকে আটকে রেখে, কমপক্ষে দুটি যান্ত্রিক কর্পস এবং সুওয়ালকি শত্রু গোষ্ঠীর পাশে এবং পিছনে সামনের বিমান চলাচলের সাথে একটি শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করে, এটিকে একসাথে ধ্বংস করে। উত্তর-পশ্চিম ফ্রন্ট এবং, 24 জুনের শেষে, সুওয়ালকি এলাকা দখল করে।
বাম দিকের সীমানা একই।
ঘ) দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের সেনাবাহিনী, হাঙ্গেরির সাথে রাষ্ট্রীয় সীমানা দৃঢ়ভাবে ধরে রেখেছে, 5 এবং 6 এ বাহিনী নিয়ে লুবলিনের সাধারণ দিকে কেন্দ্রীভূত আক্রমণের সাথে, কমপক্ষে পাঁচটি যান্ত্রিক বাহিনী এবং সমস্ত ফ্রন্ট এভিয়েশন, শত্রু গোষ্ঠীকে ঘিরে ফেলে এবং ধ্বংস করে। ভ্লাদিমির-ভোলিনস্কি, ক্রিস্টিনোপল ফ্রন্টে অগ্রসর হয়ে 26 জুনের শেষের দিকে লুবলিন অঞ্চল দখল করে। ক্রাকো দিক থেকে নিরাপদে নিজের জন্য সরবরাহ করুন।
ঙ) দক্ষিণ ফ্রন্টের সেনাবাহিনীকে অবশ্যই শত্রুকে আমাদের ভূখণ্ডে আক্রমণ করা থেকে বিরত রাখতে হবে। যখন শত্রু চেরনিভ্‌সি দিকে আঘাত করার চেষ্টা করে বা পি ফোর্স করে। এটি ধ্বংস করার জন্য বিমান চলাচলের সহযোগিতায় স্থল বাহিনীর শক্তিশালী ফ্ল্যাঙ্ক আক্রমণের সাথে প্রুট এবং দানিউব; 23.6 তারিখ রাতে দুটি যান্ত্রিক কর্প চিসিনাউ এবং চিসিনাউ-এর উত্তর-পশ্চিমে বনাঞ্চলে মনোনিবেশ করতে।
4. বাল্টিক সাগর থেকে হাঙ্গেরির রাজ্য সীমানা পর্যন্ত সামনে, আমি রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করার এবং সীমানা বিবেচনা না করেই কাজ করার অনুমোদন দিই।
5. হাইকমান্ডের বিমান চলাচল:
ক) ১ম এভিতে একটি ফ্লাইটের মাধ্যমে উত্তর-পশ্চিম ফ্রন্টকে সমর্থন করুন। bldg 3য় Av এ একটি ফ্লাইটে DD এবং ওয়েস্টার্ন ফ্রন্ট। bldg সুওয়ালকি শত্রু গোষ্ঠীকে পরাস্ত করার জন্য তাদের মিশনের সময়ের জন্য ডিডি;
b) DD-এর 18তম এয়ার ডিভিশনকে সাউথওয়েস্টার্ন ফ্রন্টে অন্তর্ভুক্ত করুন এবং 2nd Av-এ একটি ফ্লাইটের মাধ্যমে সাউথওয়েস্টার্ন ফ্রন্টকে সমর্থন করুন। লুবলিন শত্রু গোষ্ঠীকে পরাস্ত করার লক্ষ্যে তার মিশনের সময়ের জন্য ডিডি কর্পস;
গ) ৪র্থ এভি. দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের প্রধান গ্রুপিং এবং ব্ল্যাক সি ফ্লিটে বাহিনীর কিছু অংশকে সহায়তা করার জন্য আমার নিষ্পত্তিতে ডিডি কর্পসকে ছেড়ে দিন।
পিপলস কমিসার অব ডিফেন্স মেম্বার অব দ্য চিফ
ইউএসএসআর মিলিটারি কাউন্সিল
সোভিয়েত ইউনিয়নের মার্শাল
টাইমোশেঙ্কো
ম্যালেনকভ
জেনারেল স্টাফের প্রধান
রেড আর্মি
সেনা জেনারেল ঝুকভ
টাইপস্ক্রিপ্ট, সার্টিফাইড কপি। একটি নোট আছে: "প্রেরিত 21-15 জুন 22, 1941।"
TsAMO RF, f. 48a, অপ. 1554, নং 90, পিপি। 260-262।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-year/2030-614-3-22-1941
26. রেড আর্মির কমান্ডারদের কাছে "জেনারেল পোকরভস্কি কমিশন" প্রেরিত প্রশ্ন
1952 সালে অফিসার ও জেনারেলদের কাছে প্রশ্ন পাঠানো হয়
1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি বর্ণনা বিকাশ করার সময়। যুদ্ধের প্রাথমিক সময়কাল সম্পর্কিত বেশ কয়েকটি অস্পষ্ট এবং অসম্পূর্ণভাবে নথিভুক্ত সমস্যা রয়েছে।
এই অস্পষ্ট প্রশ্নগুলির মধ্যে রয়েছে:
1. রাষ্ট্রীয় সীমান্ত রক্ষার পরিকল্পনা কি সৈন্যদের কাছে জানানো হয়েছে, যতদূর তারা উদ্বিগ্ন; এই পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কমান্ড এবং সদর দপ্তর কখন এবং কী করেছে?
2. কোন সময় থেকে এবং কোন আদেশের ভিত্তিতে কভারিং সৈন্যরা রাজ্য সীমান্তে প্রবেশ করতে শুরু করেছিল এবং শত্রুতা শুরুর আগে তাদের কতজনকে মোতায়েন করা হয়েছিল?
3. যখন 22 শে জুন সকালে নাৎসি জার্মানির প্রত্যাশিত আক্রমণের বিষয়ে সৈন্যদের সতর্ক করার আদেশ প্রাপ্ত হয়; কি এবং কখন এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সৈন্যরা কী করেছিল?
4. কেন বেশিরভাগ আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত ছিল?
5. সৈন্যদের কমান্ড এবং নিয়ন্ত্রণের জন্য সদর দপ্তরগুলি কতটা প্রস্তুত ছিল এবং যুদ্ধের প্রথম দিনগুলিতে এটি কতটা প্রভাব ফেলেছিল?
আমি আপনাকে একজন প্রাক্তন কমান্ডার/স্টাফ/ডিভিশন/কর্পস/এর প্রধান হিসাবে, এই বিষয়গুলিকে যতটা সম্ভব আলোকিত করতে এবং এর মাধ্যমে মহান দেশপ্রেমিক যুদ্ধের আরও সম্পূর্ণ এবং বস্তুনিষ্ঠ বর্ণনা বিকাশে সহায়তা করতে বলছি।
কর্নেল জেনারেল পোকরভস্কি
এই প্রশ্নগুলি M. A. Purkaev দ্বারা জরিপ উপাদান থেকে নেওয়া হয়েছে
1952 সালে আর্টিলারি কমান্ডারদের কাছে প্রশ্ন পাঠানো হয়েছিল
1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের বর্ণনা তৈরি করার সময়, "1941 সালের রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা" অনুসারে সীমান্ত সামরিক জেলাগুলির ঘনত্ব এবং কামান মোতায়েনের সময়কাল সম্পর্কিত বেশ কয়েকটি অস্পষ্ট এবং অসম্পূর্ণ নথিভুক্ত সমস্যা রয়েছে। মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রাক্কালে।
এই অস্পষ্ট প্রশ্নগুলির মধ্যে রয়েছে:
1. কেন রাইফেল কর্পস এবং ডিভিশনের বেশিরভাগ আর্টিলারি আর্টিলারি ক্যাম্পে প্রশিক্ষণ ক্যাম্পে ছিল?
2. কোন সম্মিলিত অস্ত্র গঠন থেকে আর্টিলারি প্রশিক্ষণ ক্যাম্পে প্রত্যাহার করা হয়নি?
3. ফরমেশন এবং ইউনিটের আর্টিলারিকে যুদ্ধের প্রস্তুতিতে রাখার আদেশ কখন দেওয়া হয়েছিল? এই আদেশ অনুসরণে অংশে কি এবং কখন করা হয়েছিল?
4. প্রশিক্ষণ শিবিরে আনা আর্টিলারি ইউনিটগুলির কাছে কী পরিমাণ গোলাবারুদ ছিল? যুদ্ধের শুরুতে, যখন তারা ক্যাম্প থেকে তাদের বিভাগ এবং কর্পসে চলে যাচ্ছিল তখন কি এই ইউনিটগুলিকে গোলাবারুদ দিয়ে পুনরায় পূরণ করা সম্ভব ছিল?
5. ক্যাম্পে অবস্থিত আর্টিলারি কখন তাদের ইউনিটে যোগ দেয়? কোন আর্টিলারি দিয়ে কভারিং ইউনিট নাৎসি সৈন্যদের সাথে যুদ্ধে নিয়োজিত ছিল যারা বিশ্বাসঘাতকতার সাথে আমাদের সীমান্ত লঙ্ঘন করেছিল?
6. আর্টিলারি ইউনিটগুলিকে কতটা ট্র্যাকশনের উপায় সরবরাহ করা হয়েছিল?
7. কভারিং ইউনিটগুলির আর্টিলারি ফায়ারিং পজিশনগুলি কি রাজ্যের সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত হয়েছিল এবং আর্টিলারির জন্য একটি ফায়ার প্ল্যান এবং ফায়ারিং পজিশনের এলাকায় এটি অপসারণের জন্য একটি পরিকল্পনা তৈরি হয়েছিল?
আমি আপনাকে, আর্টিলারির প্রাক্তন প্রধান হিসাবে, এই বিষয়গুলিকে যতটা সম্ভব আলোকিত করতে এবং এর মাধ্যমে মহান দেশপ্রেমিক যুদ্ধের আরও সম্পূর্ণ এবং উদ্দেশ্যমূলক বর্ণনা বিকাশ করতে বলছি।
কর্নেল জেনারেল পোকরভস্কি
আর্মি এয়ার ফোর্সের প্রাক্তন কমান্ডারকে 1952 সালে প্রশ্ন পাঠানো হয়েছিল
1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি বর্ণনা তৈরি করার সময়, "1941 সালের রাষ্ট্রীয় সীমান্ত প্রতিরক্ষা পরিকল্পনা" অনুসারে সীমান্ত সামরিক জেলাগুলিতে বিমান বাহিনীর মোতায়েন এবং ঘনত্ব সম্পর্কিত বেশ কয়েকটি অস্পষ্ট এবং অসম্পূর্ণ নথিভুক্ত সমস্যা রয়েছে। মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রাক্কালে।
এই অস্পষ্ট প্রশ্নগুলির মধ্যে রয়েছে:
1. যুদ্ধের প্রাক্কালে সেনা বিমান বাহিনীর জন্য একটি এয়ারফিল্ড নেটওয়ার্কের ব্যবস্থা?
2. এয়ার ফর্মেশন এবং আর্মি এয়ার ফোর্স ইউনিট কি ম্যাটেরিয়াল এবং এর মানের সাথে সজ্জিত? আর্মি এয়ার ফোর্সের সাথে নতুন ধরণের বিমানের পরিষেবাতে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট কর্মীদের দ্বারা কতটা আয়ত্ত করা হয়েছে? আর্মি এয়ার ফোর্সের কর্মীরা কি যুদ্ধ অভিযান পরিচালনা করতে প্রস্তুত?
3. আর্মি এয়ার ফোর্স কমান্ড কি 22 জুন সকালে নাৎসি জার্মানির সম্ভাব্য আক্রমণ সম্পর্কে অবগত ছিল?
4. সেনা বিমান বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিতে আনার আদেশ কখন প্রাপ্ত হয়েছিল এবং এই আদেশের অনুসরণে সেনা বিমান বাহিনীর কমান্ড কী করেছিল?
5. ফ্যাসিবাদী বিমানের আকস্মিক আক্রমণ প্রতিহত করার জন্য 22 জুন সকালের মধ্যে সেনাবাহিনীর বিমান বাহিনী কতটা প্রস্তুত ছিল?
6. যুদ্ধের পরিস্থিতিতে বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য সেনা সদর দফতরের বিমান চলাচল বিভাগ কতটা প্রস্তুত ছিল এবং এটি যুদ্ধের প্রথম দিনগুলিতে তার যুদ্ধ কার্যক্রমকে কতটা প্রভাবিত করেছিল?
আমি আপনাকে আর্মি এয়ার ফোর্সের প্রাক্তন কমান্ডার হিসাবে, যতটা সম্ভব এই বিষয়গুলির উপর আলোকপাত করতে বলি, এবং এর মাধ্যমে মহান দেশপ্রেমিক যুদ্ধের আরও সম্পূর্ণ এবং বস্তুনিষ্ঠ বর্ণনা বিকাশে সহায়তা করুন।
কর্নেল জেনারেল পোকরভস্কি
প্রশ্নগুলি 1953 সালে সীমান্ত জেলার গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধানদের কাছে পাঠানো হয়েছিল।
1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের একটি বর্ণনা তৈরি করার সময়, যুদ্ধের প্রাক্কালে নাৎসি সৈন্যদের সম্ভাব্য ক্রিয়াকলাপগুলির গ্রুপ সদর দফতরের মূল্যায়ন সম্পর্কিত বেশ কয়েকটি অস্পষ্ট প্রশ্ন রয়েছে।
এই অস্পষ্ট প্রশ্নগুলির মধ্যে রয়েছে:
1. যুদ্ধের প্রাক্কালে জেলা সদরে নাৎসি সৈন্যদের দলটি কতটা পরিচিত ছিল?
2. কিভাবে শত্রু সৈন্যদের উন্মুক্ত গ্রুপিং এবং তার কর্মের সম্ভাব্য প্রকৃতি মূল্যায়ন করা হয়েছিল।
3. নাৎসি জার্মানির পক্ষ থেকে শত্রুতা শুরুর সময় সম্পর্কে কি জেলা সদরের কাছে তথ্য ছিল?
4. গোয়েন্দা তথ্য ব্যবহার করে জেলা সদর দফতরে কোন আদেশ বিদ্যমান ছিল (কাদের কাছে তারা রিপোর্ট করা হয়েছিল, তারা কি সেনাদের কাছে পাঠানো হয়েছিল, সেগুলি জেনারেল স্টাফের কাছে পেশ করা হয়েছিল)।
5. জেলা সৈন্যদের কমান্ড কিভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা সদর দফতরের উপসংহার মূল্যায়ন করে।
6. যুদ্ধের প্রথম মাসে সৈন্যদের কাছ থেকে কীভাবে সময়মত গোয়েন্দা তথ্য প্রাপ্ত হয়েছিল এবং এই ডেটার সম্পূর্ণতা এবং মূল্যের মাত্রা।
7. যুদ্ধের প্রথম মাসে গোয়েন্দা বিভাগ কীভাবে কাজ করেছিল।
আমি আপনাকে হেডকোয়ার্টারের গোয়েন্দা বিভাগের প্রাক্তন প্রধান হিসাবে, এই বিষয়গুলিকে যতটা সম্ভব আলোকিত করতে এবং এর মাধ্যমে মহান দেশপ্রেমিক যুদ্ধের আরও সম্পূর্ণ এবং বস্তুনিষ্ঠ বর্ণনা বিকাশে সহায়তা করতে বলছি।
কর্নেল জেনারেল পোকরভস্কি
1953 সালে সামরিক নেতাদের কাছে পাঠানো অনুস্মারক চিঠি যারা 1949 সালে সামরিক বৈজ্ঞানিক অধিদপ্তরের প্রাথমিক অনুরোধে সাড়া দেয়নি।
আপনাকে, মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রাথমিক সময়ের একজন অংশগ্রহণকারী হিসাবে, যুদ্ধের প্রথম মাসগুলির স্মৃতি লেখার জন্য একটি অনুরোধ পাঠানো হয়েছিল (সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্ভুক্ত)।
আজ পর্যন্ত, কোন এক অজানা কারণে, আপনার কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি.
মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রাথমিক সময়ের সামরিক অভিযানের বৈশিষ্ট্য এবং কোর্সের সামরিক-ঐতিহাসিক রচনায় বিকাশ এবং সংক্ষিপ্তকরণের গুরুত্ব বিবেচনা করে, প্রধান সামরিক বৈজ্ঞানিক অধিদপ্তর আপনাকে প্রশ্নগুলির সীমার মধ্যে স্মৃতিকথা লিখতে আবার জিজ্ঞাসা করা প্রয়োজন বলে মনে করে। উপরের চিঠিতে জাহির করা হয়েছে।
কর্নেল জেনারেল পোকরভস্কি
1956 সালে বিভাগীয় এবং রেজিমেন্টাল কমান্ডারদের কাছে প্রশ্ন পাঠানো হয়েছিল।
মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রারম্ভিক সময়ের ঘটনাগুলির একটি বিস্তৃত এবং সত্যপূর্ণ অধ্যয়নের জরুরী প্রয়োজন বিবেচনা করে, সামরিক ইতিহাস বিভাগ আপনাকে যুদ্ধে অংশগ্রহণকারী, একজন প্রাক্তন কমান্ডার হিসাবে, আপনার স্মৃতিগুলি শেয়ার করার অনুরোধ সহ আপনাকে আবেদন করছে। প্রায় নিম্নলিখিত প্রশ্ন:
1. যুদ্ধের শুরুতে রেজিমেন্টের অবস্থান এবং এটি কোথায় অবস্থিত ছিল।
2. প্লাটুন-বিভাগ পর্যায়ে সদর দপ্তর এবং কমান্ড কর্মীদের প্রস্তুতির মাত্রা।
3. উপাদান এবং প্রযুক্তিগত সহায়তা (ট্র্যাকশনের উপায়ের প্রাপ্যতা, গুদামগুলিতে গোলাবারুদ, বন্দুক সহ এবং কর্মীদের মধ্যে, পরিবহন, যোগাযোগের ব্যবস্থা ইত্যাদি)।
4. কখন এবং কার কাছ থেকে রেজিমেন্টকে যুদ্ধের প্রস্তুতিতে আনার আদেশ প্রাপ্ত হয়েছিল এবং এটি কী কাজ পেয়েছে।
5. পূর্ব-প্রস্তুত ফায়ারিং পজিশন ছিল কিনা, তাদের প্রকৌশল সরঞ্জামের পরিমাণ এবং কখন তারা দখল করা হয়েছিল।
6. জুন-জুলাই 1941 সালে রেজিমেন্টের সামরিক অভিযানের একটি সংক্ষিপ্ত বিবরণ। 22 জুন থেকে 10 জুলাই পর্যন্ত ঘটনাগুলি আরও বিশদে কভার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আমরা যে প্রশ্নগুলি করি তা আপনার স্মৃতির বর্ণনাকে সীমাবদ্ধ করা উচিত নয়। আপনার মতে মনোযোগ প্রাপ্য যে বিষয়গুলি হাইলাইট করা যুক্তিযুক্ত হবে।
সহকারী সামরিক ইতিহাস বিভাগের প্রধান ড
মেজর জেনারেল সাইচেভ
প্রকাশিত: আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি বিশ্ববিদ্যালয়, 2017।
27. 22 জুলাই, 1941 তারিখের ইউএসএসআর সুপ্রিম কোর্টের সামরিক কলেজিয়ামের বন্ধ আদালতের অধিবেশনের প্রোটোকল।
মস্কো 22 জুলাই, 1941
গোপনতম
ওটিপি 1 কপি
চেয়ারপারসন: সশস্ত্র বাহিনীর আইনজীবী ভি.ভি
সদস্য: সামরিক আইনজীবী A. M. Orlov এবং সামরিক আইনজীবী D. Ya
সচিব- সামরিক আইনজীবী এ এস মজুর
0টা 20 মিনিটে। প্রিজাইডিং অফিসার আদালতের শুনানি শুরু করেন এবং ঘোষণা করেন যে পশ্চিম ফ্রন্টের প্রাক্তন কমান্ডার - আর্মি জেনারেল দিমিত্রি গ্রিগোরিভিচ পাভলভ, পশ্চিম ফ্রন্টের প্রাক্তন চিফ অফ স্টাফ - মেজর জেনারেল ভ্লাদিমির এফিমোভিচ ক্লিমোভস্কিখ, উভয়ের অভিযোগে একটি মামলা বিবেচনা করা হবে। আর্টের অধীনে অপরাধের। শিল্প. BSSR এর ক্রিমিনাল কোডের 63-2 এবং 76; পশ্চিম ফ্রন্ট সদর দফতরের যোগাযোগের প্রাক্তন প্রধান - মেজর জেনারেল আন্দ্রেই টেরেন্টেভিচ গ্রিগোরিয়েভ এবং 4 র্থ সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার - মেজর জেনারেল আলেকজান্ডার আন্দ্রেভিচ কোরোবকভ, উভয়ই শিল্পের অধীনে একটি অপরাধে। BSSR এর ফৌজদারি কোডের 180 ধারা "6"।
আসামীদের পরিচয় নিশ্চিত হওয়ার পর, প্রিজাইডিং অফিসার তাদের জিজ্ঞাসা করেন যে তাদের অভিযোগপত্রের একটি অনুলিপি দেওয়া হয়েছিল এবং তারা নিজেরাই এর সাথে পরিচিত কিনা?
আসামিরা ইতিবাচক জবাব দেন।
আদালতের গঠন ঘোষণা করা হয় এবং বিবাদীকে আদালত থেকে কাউকে চ্যালেঞ্জ করার অধিকার ব্যাখ্যা করা হয় যদি এটি করার কারণ থাকে।
আসামিরা আদালত গঠনকে চ্যালেঞ্জ করেনি।
বিচার বিভাগীয় তদন্ত শুরুর আগে কোনো আবেদনপত্র পাওয়া যায়নি।
বিচার বিভাগীয় তদন্ত:
প্রিজাইডিং বিচারক অভিযোগপত্রটি পড়েন এবং আসামিদের জিজ্ঞাসা করেন যে তাদের বিরুদ্ধে অভিযোগটি পরিষ্কার এবং তারা দোষ স্বীকার করেছে কিনা।
1. আসামী পাভলভ। আমার বিরুদ্ধে আনা অভিযোগ বোধগম্য। সোভিয়েত বিরোধী সামরিক ষড়যন্ত্রে অংশগ্রহণের জন্য আমি নিজেকে দোষী স্বীকার করি না। আমি কখনই সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য ছিলাম না।
আমি দোষ স্বীকার করছি যে আমার কাছে যাচাই করার সময় ছিল না যে 4র্থ সেনাবাহিনীর কমান্ডার, করোবকভ, ব্রেস্ট থেকে সৈন্য সরিয়ে নেওয়ার আমার আদেশটি পূরণ করেছেন। জুনের শুরুতে, আমি ব্রেস্ট থেকে ক্যাম্পে ইউনিট প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলাম। কোরোবকভ আমার আদেশ পালন করেনি, যার ফলস্বরূপ শহর ছেড়ে যাওয়ার পরে তিনটি বিভাগ শত্রু দ্বারা পরাজিত হয়েছিল।
আমি দোষ স্বীকার করছি যে আমি আমার নিজস্ব উপায়ে রেড আর্মির জেনারেল স্টাফের নির্দেশনা বুঝতে পেরেছিলাম এবং এটি আগে থেকে কার্যকর করিনি, অর্থাৎ শত্রু আক্রমণ করার আগে। আমি জানতাম যে শত্রু সরে যাচ্ছে, কিন্তু মস্কো থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে সবকিছু ঠিক আছে, এবং আমাকে শান্ত থাকার এবং আতঙ্কিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যে আমাকে এটা বলেছে তার নাম বলতে পারব না।
চেয়ারম্যান। আপনি কি কয়েক ঘন্টা আগে, অর্থাৎ 21শে জুলাই, 1941 সালে প্রাথমিক তদন্তে আপনার দেওয়া সাক্ষ্য নিশ্চিত করেছেন?
প্রতিবাদী. আমি আপনাকে এই সাক্ষ্য বিশ্বাস না করার জন্য জিজ্ঞাসা. আমি যখন খারাপ অবস্থায় ছিলাম তখন দিয়েছিলাম। আমি আপনাকে 7 জুলাই, 1941-এ প্রাথমিক তদন্তে দেওয়া আমার সাক্ষ্য বিশ্বাস করতে বলছি।
চেয়ারম্যান। 21 জুলাই, 1941 তারিখে আপনার সাক্ষ্যে (ld. 82, ভলিউম 1) আপনি বলেছেন: "আমি প্রথম ষড়যন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে 1937 সালে মেরেটসকভের কাছ থেকে স্পেনে থাকাকালীন শিখেছিলাম।"
প্রতিবাদী. স্পেনে থাকাকালীন, আমার মেরেটসকভের সাথে আমার একটি কথোপকথন হয়েছিল, সেই সময় মেরেটসকভ আমাকে বলেছিলেন: "আসুন আমরা এই যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করি এবং আমাদের সৈন্যদের কাছে এই অভিজ্ঞতা হস্তান্তর করি।" একই সময়ে, প্যারিসের সংবাদপত্র থেকে, আমি রেড আর্মিতে বিদ্যমান সোভিয়েত-বিরোধী সামরিক ষড়যন্ত্র সম্পর্কে শিখেছি।
চেয়ারম্যান। কয়েক ঘন্টা আগে আপনি সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ করে আপনার শত্রু কার্যকলাপ সম্পর্কে কিছু বলেছেন।
প্রতিবাদী. আমি কখনই সোভিয়েত বিরোধী কার্যকলাপে জড়িত ছিলাম না। আমি উন্মাদ অবস্থায় থাকাকালীন সোভিয়েত বিরোধী সামরিক ষড়যন্ত্রে আমার অংশগ্রহণ সম্পর্কে সাক্ষ্য দিয়েছিলাম।
চেয়ারম্যান। একই ld. 82, ভলিউম 1, আপনি বলেন:
"ষড়যন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি, যা মেরেটসকভ আমার কাছে রূপরেখা দিয়েছিলেন, সেনাবাহিনীতে নেতৃত্বের পরিবর্তনের জন্য ফুটে উঠেছে, সেনাবাহিনীর প্রধান লোকদেরকে ষড়যন্ত্রকারীদের খুশি করে - উবোরেভিচ এবং তুখাচেভস্কি।"
আপনি কি তার সাথে এমন কথোপকথন করেছিলেন?
প্রতিবাদী. তার সাথে আমার এমন কথোপকথন হয়নি।
চেয়ারম্যান। স্পেন থেকে ফিরে আসার পর সোভিয়েত-বিরোধী সামরিক ষড়যন্ত্র সম্পর্কে মেরেটসকভের সাথে আপনার কী কথোপকথন হয়েছিল?
প্রতিবাদী. স্পেন থেকে ফেরার পর, সেনাবাহিনীর উন্মোচিত ষড়যন্ত্র সম্পর্কে মেরেটসকভের সাথে কথোপকথনে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা এই জারজকে কোথায় রাখব। মেরেটসকভ আমাকে উত্তর দিয়েছিলেন: “আমাদের এখন ষড়যন্ত্রমূলক বিষয়ের জন্য সময় নেই। আমাদের কাজ শুরু হয়েছে, এবং আমাদের হাতা গুটিয়ে কাজ করতে হবে।”
চেয়ারম্যান। 1941 সালের 21 জুলাই প্রাথমিক তদন্তে আপনি এই সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন কিছু বলেছিলেন। এবং বিশেষ করে বরফে। 83, ভলিউম 1, আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"স্পেন থেকে ফিরে এসে, ষড়যন্ত্রের বিষয়ে মেরেটসকভের সাথে কথোপকথনে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদেরকে ব্যর্থতার হাত থেকে বাঁচানোর জন্য, সাময়িকভাবে সোভিয়েত বিরোধী কার্যকলাপ না চালানোর জন্য, গভীর ভূগর্ভে যাওয়ার জন্য, নিজেদেরকে শুধুমাত্র পরিষেবাতে দেখানোর জন্য। ইতিবাচক দিক।"
প্রতিবাদী. প্রাথমিক তদন্তে আমি আদালতে যা বলেছি তাই বলেছি। এর ভিত্তিতে, তদন্তকারী ভিন্নভাবে লিখেছিলেন। আমি সাক্ষর করলাম.
চেয়ারম্যান। বরফের উপর 21 জুলাই, 1941 তারিখের একই সাক্ষ্যের 86 নম্বর আপনি বলেছেন:
"সারাক্ষণ মেরেটসকভের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা, পরবর্তী, আমার সাথে বারবার কথোপকথনে, পদ্ধতিগতভাবে তার পরাজয়বাদী অনুভূতি প্রকাশ করে, জার্মানদের সাথে আসন্ন যুদ্ধে রেড আর্মির পরাজয়ের অনিবার্যতা প্রমাণ করেছিল। জার্মানি পশ্চিমে সামরিক অভিযান শুরু করার মুহূর্ত থেকে, মেরেটসকভ বলেছিলেন যে জার্মানদের এখন আমাদের জন্য সময় নেই, তবে তারা যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে এবং জার্মান সেনাবাহিনী জয়ী হয় তবে এটি আমাদের খারাপ করবে না।
আপনি কি Meretskov সঙ্গে যেমন একটি কথোপকথন আছে?
প্রতিবাদী. হ্যাঁ, তার সাথে আমার এমন আলাপ হয়েছিল। এই কথোপকথনটি আমার এবং তার মধ্যে 1940 সালের জানুয়ারিতে রায়ভোলায় হয়েছিল।
চেয়ারম্যান। কার কাছে এই "এটি আমাদের জন্য খারাপ হবে না"?
প্রতিবাদী. আমি তাকে বুঝতে পেরেছি, আমার জন্য এবং তার জন্য।
চেয়ারম্যান। আপনি কি তার সাথে একমত?
প্রতিবাদী. আমি তাকে আপত্তি করিনি, যেহেতু এই কথোপকথনটি মদ্যপানের সময় হয়েছিল। এটা আমার ভুল.
চেয়ারম্যান। আপনি কাউকে এই রিপোর্ট করেছেন?
প্রতিবাদী. না, এবং এটাও আমার দোষ।
চেয়ারম্যান। মেরেটসকভ কি আপনাকে বলেছিলেন যে স্টার্ন ষড়যন্ত্রে অংশগ্রহণকারী ছিলেন?
প্রতিবাদী. না, আমি করিনি। প্রাথমিক তদন্তের সময়, আমি স্টার্ন [ক] কে ষড়যন্ত্রে অংশগ্রহণকারী বলেছিলাম শুধুমাত্র কারণ গুয়াদালাজারার যুদ্ধের সময় তিনি গুয়াদালাজারা থেকে ইউনিট প্রত্যাহারের জন্য একটি ফৌজদারি আদেশ দিয়েছিলেন। এর ভিত্তিতে আমি উপসংহারে পৌঁছেছি যে তিনি ষড়যন্ত্রে অংশীদার ছিলেন।
চেয়ারম্যান। প্রাথমিক তদন্তে (মামলা 88, ভলিউম 1) আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"দল এবং সরকারকে প্রতারণা করার জন্য, আমি নিশ্চিতভাবে জানি যে ট্যাঙ্ক, গাড়ি এবং ট্রাক্টরগুলির জন্য যুদ্ধকালীন আদেশের জন্য জেনারেল স্টাফের পরিকল্পনাটি 10 এর ফ্যাক্টর দ্বারা অতিরিক্ত মূল্যায়ন করা হয়েছিল। জেনারেল স্টাফ সামর্থ্যের প্রাপ্যতার দ্বারা এই অত্যধিক মূল্যায়নকে ন্যায্যতা দিয়েছেন, যখন প্রকৃতপক্ষে শিল্পের দ্বারা যে সক্ষমতা দেওয়া যেতে পারে, তা উল্লেখযোগ্যভাবে কম ছিল... এই পরিকল্পনার মাধ্যমে, মেরেটসকভ যুদ্ধকালীন সেনাবাহিনীকে ট্যাঙ্ক, ট্রাক্টর এবং গাড়ি সরবরাহের জন্য সমস্ত গণনাকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন।"
আপনি এই বিবৃতি নিশ্চিত করেন?
প্রতিবাদী. মূলত হ্যাঁ. এটাই ছিল পরিকল্পনা। এটা যেমন বাজে কথা আছে. এর ভিত্তিতে আমি সিদ্ধান্তে উপনীত হই যে, দল ও সরকারকে ধোঁকা দেওয়ার লক্ষ্যে যুদ্ধকালীন আদেশের পরিকল্পনা তৈরি করা হয়েছিল।
প্রিসাইডিং অফিসার বিবাদী পাভলভের সাক্ষ্য পড়ে শোনান, প্রাথমিক তদন্তে (ld. 89, ভলিউম 1) তার, Pavlov-এর, ব্যক্তিগত বিশ্বাসঘাতক কার্যকলাপ সম্পর্কে তিনি প্রদত্ত সাক্ষ্য দেন এবং বিবাদীকে জিজ্ঞাসা করেন যে তিনি এই সাক্ষ্যটি নিশ্চিত করেছেন কিনা।
প্রতিবাদী. আমি এই সাক্ষ্য নিশ্চিত না. সাধারণভাবে, যোগাযোগ কমান্ডার নেতৃত্ব দেন না। সেনাবাহিনীতে যোগাযোগ সংস্থার নেতৃত্বে প্রধান স্টাফ, কমান্ডার নয়। আমি এই পয়েন্টটি লিখেছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে সেনাবাহিনীতে যোগাযোগ সংস্থাগুলির নেতৃত্ব দিইনি, যাতে দ্রুত সর্বহারা আদালতে হাজির হতে পারি।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার সাক্ষ্য, যে আমি অভিযুক্তভাবে ইচ্ছাকৃতভাবে তাদের যুদ্ধ প্রস্তুতির বিষয়ে প্রশ্ন উত্থাপন করিনি, তাও বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমার অধীনস্থ সুরক্ষিত অঞ্চলগুলি অন্যান্য জায়গার তুলনায় ভাল অবস্থায় ছিল, যা ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স দ্বারা নিশ্চিত করা যেতে পারে।
চেয়ারম্যান। এই বিষয়ে, ক্লিমোভস্কিখ প্রাথমিক তদন্তের সময় সাক্ষ্য দিয়েছেন:
“সুরক্ষিত এলাকা নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে এগিয়েছে। যুদ্ধের শুরুতে, 600টি ফায়ারিং পয়েন্টের মধ্যে, 189টি সশস্ত্র ছিল, এবং তারপরেও তারা পুরোপুরি সজ্জিত ছিল না" (ld. 25, ভলিউম 2)।
প্রতিবাদী. ক্লিমোভস্কিখ একদম ঠিক বলেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি।
চেয়ারম্যান। কখন?
প্রতিবাদী. 1941 সালের মে মাসে
চেয়ারম্যান। প্রাথমিক তদন্তের সময়, আপনি নিজেই সুরক্ষিত অঞ্চলগুলির যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন:
"আমি ইচ্ছাকৃতভাবে সুরক্ষিত এলাকাগুলিকে যুদ্ধের প্রস্তুতির জন্য নিয়ে আসার বিষয়টি উত্থাপন করিনি; ফলস্বরূপ, ইউআর সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, এবং ইউআর সৈন্যরা এমনকি মে পরিকল্পনা অনুযায়ী মোতায়েন করা হয়নি।"
প্রতিবাদী. আমি এই সাক্ষ্যগুলি নিশ্চিত করি, আমি কেবল তাদের থেকে "সচেতনভাবে" শব্দটি মুছে ফেলার জন্য জিজ্ঞাসা করি।
চেয়ারম্যান। আপনি 21 জুলাই, 1941 এর সাক্ষ্যটি নিম্নরূপ শেষ করেন:
"আগে আমার কাছাকাছি থাকা অনেক রেড আর্মি কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল তা দেখে ক্ষুব্ধ হয়ে, আমি প্রতিশোধের নিশ্চিত উপায় বেছে নিয়েছিলাম - জার্মানির সাথে যুদ্ধে রেড আর্মির পরাজয়ের আয়োজন করে"...
"আমি আংশিকভাবে তা করতে পেরেছিলাম যা তুখাচেভস্কি এবং উবোরেভিচ তাদের সময়ে করতে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ, জার্মানদের সামনে খোলা" (ld. 92, ভলিউম 1)।
প্রতিবাদী. আমার কোনদিন রাগ হয়নি। আমার রাগ করার কোন কারণ ছিল না। আমি সোভিয়েত ইউনিয়নের হিরো ছিলাম। সেনাবাহিনীর পূর্ববর্তী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আমার সম্পর্ক ছিল না। প্রাথমিক তদন্তে আমাকে ষড়যন্ত্রের বিষয়ে ১৫ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। আমি যত তাড়াতাড়ি সম্ভব আদালতে হাজির হয়ে সেনাবাহিনীর প্রকৃত পরাজয় সম্পর্কে তাকে রিপোর্ট করতে চেয়েছিলাম। এই কারণেই আমি রাগ সম্পর্কে লিখেছিলাম এবং নিজেকে এমন কিছু বলেছিলাম যা আমি কখনও ছিলাম না।
চেয়ারম্যান। আপনি কি আপনার 11 জুলাই, 1941 এর সাক্ষ্য নিশ্চিত করেন?
প্রতিবাদী. না, এটাও একটা বাধ্যতামূলক সাক্ষ্য।
প্রিসাইডিং অফিসার বিবাদী পাভলভের সাক্ষ্য থেকে একটি উদ্ধৃতি পড়ে শোনান, যা তার দেওয়া প্রাথমিক তদন্তে 11 জুলাই, 1941 (কেস ফাইল 65, ভলিউম 1), নিম্নলিখিত প্রকৃতির:
"...পশ্চিম ফ্রন্টে পরাজয়ের প্রধান কারণ হল একটি ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য হিসাবে আমার বিশ্বাসঘাতকতামূলক কাজ, যদিও অন্যান্য উদ্দেশ্যমূলক শর্ত, যা আমি 9 জুলাই জিজ্ঞাসাবাদের সময় প্রকাশ করেছি, এতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল।"
প্রতিবাদী. এই সব ভুল লেখা আছে. এটা আমার বাধ্যতামূলক সাক্ষ্য।
চেয়ারম্যান। আপনার 9 জুলাই, 1941 সালের সাক্ষ্য সম্পর্কে আপনি কী বলবেন?
প্রতিবাদী. এই বক্তব্যগুলোও সম্পূর্ণ অসত্য। এই দিনে আমি 21 জুলাই, 1941 এর চেয়ে খারাপ অনুভব করেছি।
চেয়ারম্যান। 9 জুলাই, 1941 বরফে। ভলিউম 1 এর 59 আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"বিমান চালনার সাথে সম্পর্কিত। আমি ফিল্ড এয়ারফিল্ডে বিমান চালনা ছড়িয়ে দেওয়ার শব্দটিকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি এবং এয়ারফিল্ড থেকে পৃথক বিমানে, আমি এয়ার ফোর্স কমান্ডার কপ্টস এবং তার ডেপুটি টায়ুরস্কির রিপোর্টের যথার্থতা পরীক্ষা করিনি। আমি একটি অপরাধমূলক ভুল করেছি যে বিমানটি সীমান্তের কাছাকাছি ফিল্ড এয়ারফিল্ডে, আমাদের আক্রমণের ক্ষেত্রে প্রশিক্ষণের উদ্দেশ্যে এয়ারফিল্ডে স্থাপন করা হয়েছিল, কিন্তু প্রতিরক্ষার জন্য নয়।"
আপনি এই বিবৃতি নিশ্চিত করেন?
প্রতিবাদী. এটা একেবারে সঠিক। শত্রুতার শুরুতে, কোপেটস এবং টায়ুরস্কি আমাকে রিপোর্ট করেছিলেন যে তারা বিমান চলাচলের কেন্দ্রীভূত স্থাপনার বিষয়ে ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্সের আদেশ পূরণ করেছে। কিন্তু আমি শারীরিকভাবে তাদের রিপোর্টের সঠিকতা যাচাই করতে পারিনি। প্রথম বোমা হামলার পর এয়ার ডিভিশন ধ্বংস হয়ে যায়। কোপেটস নিজেকে গুলি করেছে কারণ সে কাপুরুষ।
আদালতের একজন সদস্যের প্রশ্নের উত্তরে, সামরিক আইনজীবী কমরেড ক্যান্ডিবিন, আসামী পাভলভ উত্তর দিয়েছেন:
আমি সময়মতো জানতাম যে জার্মান সৈন্যরা আমাদের সীমান্তের কাছে আসছে, এবং আমাদের গোয়েন্দা রিপোর্ট অনুসারে, আমি জার্মান সৈন্যদের দ্বারা সম্ভাব্য আক্রমণাত্মক অনুমান করেছি। মস্কোর কাছ থেকে আশ্বাস দেওয়া সত্ত্বেও যে সবকিছু ঠিকঠাক ছিল, আমি কমান্ডারদের আদেশ দিয়েছিলাম সৈন্যদের যুদ্ধ অবস্থায় রাখতে এবং সমস্ত যুদ্ধ-ধরনের কাঠামো দখল করতে।
সেনাদের কাছে গোলাবারুদ বিতরণ করা হয়। অতএব, এটা বলা অসম্ভব যে আমরা প্রস্তুত ছিলাম না।
আমি 4র্থ সেনাবাহিনীর কমান্ডার কোরোবকভ সম্পর্কে প্রাথমিক তদন্তের শুরুতে দেওয়া আমার সাক্ষ্য সম্পূর্ণরূপে নিশ্চিত করছি।
আমি সৈন্যদের যুদ্ধ অবস্থায় আনার জন্য কমান্ডারদের নির্দেশ দেওয়ার পরে, কোরোবকভ আমাকে জানিয়েছিলেন যে তার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুত। প্রকৃতপক্ষে, দেখা গেল যে প্রথম গুলিতে তার সৈন্যরা পালিয়ে গেছে।
আমি ব্রেস্টে অবস্থিত 4র্থ সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতির অবস্থা পরীক্ষা করিনি। আমি কোরোবকভের কথা নিয়েছিলাম যে তার ইউনিটগুলি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল।
আদালতের একজন সদস্যের প্রশ্নের উত্তরে, সামরিক আইনজীবী কমরেড অরলভ, আসামী পাভলভ উত্তর দিয়েছেন:
আমি বিশ্বাস করি যে পশ্চিম ফ্রন্টের সমস্ত সৈন্য যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। এবং আমি বলব না যে যুদ্ধ আমাদের বিস্মিত এবং অপ্রস্তুত করে নিয়েছিল। 22-26 জুন, 1941 সময়কালে, সেনা বা নেতৃত্বের মধ্যে কোন আতঙ্ক ছিল না, 4র্থ সেনাবাহিনী বাদে, যেখানে কমান্ড সম্পূর্ণরূপে বিভ্রান্ত ছিল।
নতুন প্রতিরক্ষামূলক অবস্থানে পশ্চাদপসরণ করার সময় কোনও অব্যবস্থা ছিল না। সবাই জানত কোথায় যেতে হবে।
বেলারুশের রাজধানী, মিনস্ক, বিমান প্রতিরক্ষার জন্য প্রস্তুত ছিল, এটি 4 টি বিভাগ দ্বারা পাহারা দেওয়া হয়েছিল;
আদালতের সদস্য কমরেড অরলভ। আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে 26 জুন মিনস্ককে ভাগ্যের রহমতে ছেড়ে দেওয়া হয়েছিল?
প্রতিবাদী. সরকার 24 জুন মিনস্ক ত্যাগ করে।
আদালতের সদস্য কমরেড অরলভ। এতে সরকারের কী করার আছে? তুমি ফ্রন্ট কমান্ডার।
প্রতিবাদী. হ্যাঁ, আমি ফ্রন্ট কমান্ডার ছিলাম। যে পরিস্থিতিতে মিনস্ক নিজেকে খুঁজে পেয়েছিল তা থেকে বোঝা যায় যে মিনস্ককে পুরোপুরি প্রতিরক্ষা সরবরাহ করা হয়নি।
আদালতের সদস্য কমরেড অরলভ। আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে ইউনিটগুলিকে গোলাবারুদ সরবরাহ করা হয়নি?
প্রতিবাদী. সেখানে গোলাবারুদ ছিল, বর্ম-ছিদ্র ছাড়াও। পরেরটি সামরিক ইউনিট থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। আমি এর জন্য দোষী, যেহেতু আমি গুদামগুলিকে আমাদের নিষ্পত্তিতে স্থানান্তরের প্রশ্ন উত্থাপন করিনি।
আমি সরকারকে রিপোর্ট করা সহ মিনস্ককে রক্ষা করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছিলাম।
2. আসামী Klimovskikh। আমার বিরুদ্ধে আনা অভিযোগ বোধগম্য। আমি অভিযোগের দ্বিতীয় অংশে দোষ স্বীকার করছি, অর্থাৎ আমার দাপ্তরিক কার্যক্রমে ভুল করার জন্য।
চেয়ারম্যান। আপনি ঠিক কি দোষী সাব্যস্ত করছেন?
প্রতিবাদী. আমি অভিযোগে বর্ণিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করছি।
চেয়ারম্যান। আপনি কি প্রাথমিক তদন্তে আপনার দেওয়া সাক্ষ্য নিশ্চিত করেছেন?
প্রতিবাদী. পশ্চিম ফ্রন্টের সৈন্যদের পরাজয়ের কারণ সম্পর্কে প্রাথমিক তদন্তে আমি যে সাক্ষ্য দিয়েছিলাম তা আমি পুরোপুরি নিশ্চিত করছি।
চেয়ারম্যান। প্রাথমিক তদন্তে (মামলা 25, ভলিউম 2) আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"...পরাজয়ের দ্বিতীয় কারণ হ'ল আমি সহ ফ্রন্ট হেডকোয়ার্টার্সের কর্মচারীরা এবং পৃথক ফর্মেশনের কমান্ডাররা শত্রুতা শুরু হওয়ার আগে এবং যুদ্ধের সময় উভয় ক্ষেত্রেই তাদের দায়িত্বে অপরাধমূলকভাবে অবহেলা করেছিল।"
আপনি এই বিবৃতি নিশ্চিত করেন?
প্রতিবাদী. আমি সম্পূর্ণরূপে নিশ্চিত.
আদালতের সদস্য কমরেড অরলভ। বলুন তো, দুর্গ এলাকা নির্মাণের কর্মপরিকল্পনা কি শেষ হয়েছে?
প্রতিবাদী. 1939-1940 সালে সুরক্ষিত এলাকা নির্মাণের কাজ। পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছিল, কিন্তু যথেষ্ট নয়। শত্রুতার শুরুতে, 600টি ফায়ারিং পয়েন্টের মধ্যে 189টি সশস্ত্র ছিল এবং তারপরেও তারা সম্পূর্ণরূপে সজ্জিত ছিল না।
আদালতের সদস্য কমরেড অরলভ। দুর্গ এলাকাগুলোর অপ্রস্তুততার জন্য দায়ী কে?
প্রতিবাদী. এর জন্য দায়ী: সৈন্যদের কমান্ডার পাভলভ, পোম। মিখাইলিন, সামরিক ইউনিটের কমান্ডার, এবং একটি নির্দিষ্ট পরিমাণে আমি স্টাফ প্রধান হিসাবে দায়িত্ব বহন করি।
আদালতের সদস্য কমরেড অরলভ। সম্মিলিত অস্ত্র কমান্ড, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষার জন্য স্বাধীন লাইন এবং যোগাযোগের মাধ্যমগুলির অভাবের জন্য কে দায়ী?
প্রতিবাদী. ওয়েস্টার্ন ফ্রন্টের চিফ অফ কমিউনিকেশনস এবং আমি, চিফ অফ স্টাফ হিসাবে এর জন্য দায়ী।
আদালতের সদস্য কমরেড অরলভ। আপনার কাছে কি তথ্য ছিল যে শত্রুরা সৈন্যকে কেন্দ্রীভূত করছে?
প্রতিবাদী. আমাদের কাছে এই ধরনের তথ্য ছিল, কিন্তু পাভলভ আমাদের ভুল তথ্য দিয়েছিলেন, যিনি আশ্বস্ত করেছিলেন যে শত্রু হালকা ট্যাঙ্কগুলিকে কেন্দ্রীভূত করছে।
আমাদের সৈন্যদের উপর শত্রুর প্রথম আক্রমণটি এতটাই চমকপ্রদ ছিল যে এটি ফ্রন্ট হেডকোয়ার্টার্সের পুরো কমান্ড স্টাফদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছিল। এর জন্য দোষী দলগুলি হল: পাভলভ, ফ্রন্ট কমান্ডার হিসাবে, আমি, ফ্রন্ট চিফ অফ স্টাফ হিসাবে, যোগাযোগ প্রধান গ্রিগোরিয়েভ, আর্টিলারি প্রধান এবং অন্যান্য কমান্ডার।
আদালতের সদস্য কমরেড অরলভ। আপনি কি সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রে অংশগ্রহণকারী ছিলেন?
প্রতিবাদী. আমি কখনই সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রে অংশগ্রহণ করিনি।
আদালতের সদস্য কমরেড অরলভ। সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য সাইমনভ এবং বাতেনিনের সাক্ষ্য কি আপনি জানেন, যা তারা আপনার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের সময় দিয়েছিল? যদি তাই হয়, তাদের সাক্ষ্য সম্পর্কে আপনি কি বলবেন?
প্রতিবাদী. সিমোনভ এবং বাতেনিনের সাক্ষ্য আমার কাছে সুপরিচিত। আমি স্পষ্টভাবে তাদের সাক্ষ্য অস্বীকার. আমি আবার বলছি যে আমি সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য ছিলাম না।
আদালতের সদস্য কমরেড অরলভ। আপনি কি মনে করেন মিনস্ক প্রতিরক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল?
প্রতিবাদী. আমি বিশ্বাস করি যে মিনস্ক প্রতিরক্ষার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না। মিনস্কে বিমান চলাচল ছিল, কিন্তু প্রকৃতপক্ষে মিনস্কের প্রতিরক্ষা ছিল অপর্যাপ্ত।
আদালতের সদস্য কমরেড কান্দিবিন মো. প্রাথমিক তদন্তের সময়, আসামী পাভলভ নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"মেকানাইজড কর্পসের কমান্ডার, ওবোরিন, প্রশাসনিক বিষয়ে আরও বেশি উদ্বিগ্ন ছিলেন এবং তার কর্পসের যুদ্ধ প্রস্তুতির সাথে কোনওভাবেই উদ্বিগ্ন ছিলেন না, যখন কর্পসে 450 টিরও বেশি ট্যাঙ্ক ছিল। শত্রুতার প্রাদুর্ভাবের সাথে, ওবোরিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাকে টুকরো টুকরো মারধর করা হয়। আমি চিফ অফ স্টাফ স্যান্ডালভ এবং 4র্থ সেনাবাহিনীর কমান্ডার কোরোবকভের পদক্ষেপকে বিশ্বাসঘাতক কার্যকলাপ বলে মনে করি।
পাভলভের সাক্ষ্য সম্পর্কে আপনি কি বলেন?
প্রতিবাদী. আমি পাভলভের সাক্ষ্য নিশ্চিত করছি।
3. আসামী Grigoriev. আমার বিরুদ্ধে আনা অভিযোগ বোধগম্য। আমি দোষ স্বীকার করছি যে শত্রুরা বেশ কয়েকটি যোগাযোগ কেন্দ্র ধ্বংস করার পরে, আমি সেগুলি পুনরুদ্ধার করতে পারিনি।
চেয়ারম্যান। আপনি কি প্রাথমিক তদন্তে আপনার দেওয়া সাক্ষ্য নিশ্চিত করেছেন?
প্রতিবাদী. আমি মিনস্কে প্রদত্ত আমার প্রথম সাক্ষ্য, সেইসাথে 21 জুলাই, 1941-এ দেওয়া সাক্ষ্যটি নিশ্চিত করতে পারি না, যেহেতু আমি এটি বাধ্যতামূলকভাবে দিয়েছিলাম।
আমি সম্পূর্ণরূপে আমার নিজের সাক্ষ্য নিশ্চিত.
আদালতের একজন সদস্য, কমরেড অরলভ, 5 জুলাই, 1941-এ প্রাথমিক তদন্তে তার দ্বারা প্রদত্ত আসামী গ্রিগোরিয়েভের সাক্ষ্য পড়ে শোনান (মামলা 24-25, ভলিউম 4), যে তিনি, গ্রিগোরিয়েভ, দোষ স্বীকার করেছেন:
1. ফ্রন্ট হেডকোয়ার্টার এবং রেড আর্মির সক্রিয় ইউনিটগুলির মধ্যে কোনও নিরবচ্ছিন্ন যোগাযোগ ছিল না।
2. সত্য যে তিনি যুদ্ধকালীন সময়সূচী অনুসারে ফ্রন্ট-লাইন যোগাযোগ ইউনিট গঠনের জন্য সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেননি।
3. নাশকতাকারীদের দ্বারা এবং শত্রু বিমান দ্বারা বোমা হামলার ফলে উভয়ই তারের এবং যোগাযোগ বিন্দুগুলির ক্ষতির সময়মত সংশোধন করার জন্য তারা সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেনি।
প্রতিবাদী. আমি আমার সাক্ষ্যের প্রথম এবং তৃতীয় পয়েন্ট পুরোপুরি নিশ্চিত করছি। দ্বিতীয় পয়েন্টটি, যদিও আমি দোষ স্বীকার করেছি, আমার ক্ষেত্রে এটি মোটেই প্রযোজ্য নয়, যেহেতু আমি সংঘবদ্ধতার সাথে জড়িত ছিলাম না। সত্য, আমিও এর জন্য পরোক্ষভাবে দায়ী।
আদালতের সদস্য কমরেড অরলভ। আপনি 15 জুলাই, 1941 এর আপনার হাতে লেখা সাক্ষ্য শুরু করেছেন:
"যে যুদ্ধটি 22 জুন, 1941-এ শুরু হয়েছিল, তাতে পশ্চিমী বিশেষ সামরিক জেলা যুদ্ধের জন্য অপ্রস্তুত ছিল" (ld. 67, ভলিউম 4)।
আপনি এই বিবৃতি নিশ্চিত করেন?
প্রতিবাদী. হ্যাঁ নিশ্চিত করুন।
আদালতের সদস্য কমরেড অরলভ। যুদ্ধ শুরুর আগে জেলা সদরের পরিস্থিতি সম্পর্কে সাক্ষ্য দিয়ে আপনি বলেন:
“২২শে জুন শুরু হওয়া যুদ্ধ পশ্চিমী বিশেষ সামরিক জেলাকে অবাক করে দিয়েছিল। সদর দফতর জুড়ে যে শান্তিপূর্ণ মেজাজ রাজত্ব করেছিল তা অবশ্যই সৈন্যদের কাছে প্রেরণ করা হয়েছিল। শুধুমাত্র এই "আত্মতৃপ্তি" এই সত্যটি ব্যাখ্যা করতে পারে যে বিমানটি একটি জার্মান অভিযানে মাটিতে ধরা পড়েছিল। সেনাবাহিনীর সদর দফতর শীতকালীন কোয়ার্টারে ছিল এবং ধ্বংস করা হয়েছিল এবং অবশেষে, সৈন্যদের কিছু অংশ (ব্রেস্ট গ্যারিসন) তাদের শীতকালীন কোয়ার্টারে বোমাবর্ষণ করা হয়েছিল" (এলডি. 76, ভলিউম 4)।
এই বিবৃতি সত্য?
প্রতিবাদী. হ্যাঁ.
আদালতের সদস্য কমরেড অরলভ। জেলা সদর কি যুদ্ধের পন্থা অনুভব করেছিল?
প্রতিবাদী. না. ডিস্ট্রিক্ট চীফ অফ স্টাফ, ক্লিমোভস্কিখ বিশ্বাস করতেন যে সীমান্তে সৈন্য স্থানান্তর করার জন্য আমাদের সমস্ত ব্যবস্থা ছিল একটি সতর্কতামূলক ব্যবস্থা।
আদালতের সদস্য কমরেড অরলভ। এই সবের জন্য দায়ী কে?
প্রতিবাদী. এর জন্য দোষী হলেন: কমান্ডার - পাভলভ, স্টাফের প্রধান - ক্লিমোভস্কিখ, ফমিনদের সামরিক কাউন্সিলের সদস্য এবং অন্যান্যরা।
আদালতের সদস্য কমরেড অরলভ। বরফের উপর 79, ভলিউম 4, আপনি নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
"মিনস্ক ছেড়ে, যোগাযোগ রেজিমেন্টের কমান্ডার আমাকে রিপোর্ট করেছেন যে রাসায়নিক যুদ্ধ বিভাগ তাকে NZ থেকে যুদ্ধের গ্যাস মাস্ক নিতে দেয়নি। জেলার আর্টিলারি বিভাগ তাকে NZ থেকে কার্তুজ নেওয়ার অনুমতি দেয়নি, এবং রেজিমেন্টের শুধুমাত্র প্রতি সৈন্যের জন্য 15 পিস কার্তুজের গার্ডের নিয়ম রয়েছে, এবং সরবরাহ বিভাগ তাকে NZ থেকে মাঠের রান্নাঘর নিতে দেয়নি।
এইভাবে, 18 জুনের দিনেও, সদর দফতরের সন্তুষ্ট বিভাগগুলি যুদ্ধের কাছাকাছি ছিল বলে অভিমুখী ছিল না... এবং 18 জুন চিফ অফ জেনারেল স্টাফের টেলিগ্রামের পরে, জেলা সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়নি। "
প্রতিবাদী. এই সব সত্য.
4. আসামী Korobkov। আমার বিরুদ্ধে আনা অভিযোগ বোধগম্য। আমি দোষ স্বীকার করি না। আমি কেবল এই কারণেই দোষী সাব্যস্ত করতে পারি যে আমি শত্রুতার সঠিক সূচনা নির্ধারণ করতে পারিনি। আমরা পিপলস কমিসার অফ ডিফেন্সের কাছ থেকে 4.00 এ আদেশ পাই, যখন শত্রুরা আমাদের বোমা বর্ষণ শুরু করে।
আমি 4র্থ সেনাবাহিনীর কমান্ডার হিসাবে 6 এপ্রিল, 1941 সালে আমার দায়িত্ব পালন শুরু করি। ইউনিটগুলি পরীক্ষা করার সময়, 49তম, 75তম এবং 79তম রাইফেল ডিভিশনগুলি আরও যুদ্ধের জন্য প্রস্তুত বলে প্রমাণিত হয়েছিল। তদুপরি, 79 তম পদাতিক ডিভিশন 10 তম সেনাবাহিনীতে গেছে। 75 তম রাইফেল ডিভিশন বাম দিকে ছিল। অবশিষ্ট ইউনিটের যুদ্ধ প্রস্তুতি দুর্বল ছিল।
ঘটনাগুলি বিদ্যুতের গতিতে উন্মোচিত হয়। আমাদের ইউনিটগুলি বড় শত্রু বিমান এবং ট্যাঙ্ক গঠন দ্বারা ক্রমাগত আক্রমণের শিকার হয়েছিল। আমার যে বাহিনী ছিল, আমি শত্রুকে তাড়াতে পারিনি। আমি বিশ্বাস করি আমার ইউনিটের পরাজয়ের কারণ ছিল বিমান ও ট্যাঙ্কে শত্রুর বিশাল শ্রেষ্ঠত্ব।
প্রিসাইডিং অফিসার আসামী পাভলভের সাক্ষ্য থেকে উদ্ধৃতাংশ পড়ে শোনান, প্রাথমিক তদন্তে (মামলা 30, ভলিউম 1) তার দেওয়া যে করোবকভ 49 তম এবং 75 তম রাইফেল বিভাগের সাথে যোগাযোগ হারিয়েছিলেন এবং (মামলা 33) যে 4র্থ [সেনাবাহিনী ] কমান্ডের সম্পূর্ণ বিভ্রান্তি অনুভব করেছিল, যা সৈন্যদের নিয়ন্ত্রণ হারিয়েছিল।
প্রতিবাদী. আমি স্পষ্টভাবে পাভলভের সাক্ষ্য অস্বীকার করি। তিনি 10 দিন ধরে আমার কমান্ড পোস্টে না থাকলে কীভাবে তিনি এটি বলতে পারেন? 46 তম পদাতিক ডিভিশন বাদে সমস্ত ইউনিটের সাথে আমার যোগাযোগ ছিল, যা যান্ত্রিক কর্পসের অধীনস্থ ছিল।
প্রাথমিক তদন্তে আমার বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনা হয়েছে। এটা সত্য নয়। আমি দিনরাত আমার পোস্টে ছিলাম। তিনি সার্বক্ষণিক সামনে ছিলেন এবং ব্যক্তিগতভাবে ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। বিপরীতে, 3য় অধিদপ্তর ক্রমাগত আমাকে এই সত্যের জন্য অভিযুক্ত করে যে সেনা সদর দফতর সামনের খুব কাছে ছিল।
চেয়ারম্যান। প্রাথমিক তদন্তের সময়, আসামী পাভলভ আপনার সম্পর্কে নিম্নলিখিত সাক্ষ্য দিয়েছেন:
“আমি চিফ অফ স্টাফ স্যান্ডালভ এবং 4র্থ আর্মির কমান্ডার কোরোবকভের কর্মকে বিশ্বাসঘাতকতামূলক কার্যকলাপ বলে মনে করি। তাদের সেক্টরে, প্রধান শত্রু যান্ত্রিক গোষ্ঠী একটি অগ্রগতি অর্জন করেছিল এবং রোগচেভ পর্যন্ত পৌঁছেছিল এবং এত দ্রুত গতিতে শুধুমাত্র ব্রেস্ট থেকে ইউনিটগুলিকে তাড়াতাড়ি প্রত্যাহারের জন্য কমান্ডটি আমার আদেশ মেনে চলেনি" (ld. 62, ভলিউম 1)।
প্রতিবাদী. ব্রেস্ট থেকে ইউনিট প্রত্যাহারের নির্দেশ কেউ দেয়নি। আমি ব্যক্তিগতভাবে এমন আদেশ দেখিনি।
আসামী পাভলভ। জুন মাসে, আমার আদেশে, 28 তম রাইফেল কর্পসের কমান্ডার, পপভকে 15 জুনের মধ্যে ব্রেস্ট থেকে সমস্ত সৈন্যকে ক্যাম্পে সরিয়ে নেওয়ার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল।
বিবাদী কোরোবকভ। আমি এই সম্পর্কে জানতাম না. এর অর্থ হ'ল পপভকে অবশ্যই কমান্ডারের আদেশ অনুসরণ না করার জন্য অপরাধমূলকভাবে দায়বদ্ধ হতে হবে।
আসামীরা বিচার বিভাগীয় তদন্তে আর কিছু যোগ করেনি, এবং এটি সম্পূর্ণ ঘোষণা করা হয়েছিল।
শেষ কথাটি আসামীদের দেওয়া হয়েছিল, যারা বলেছিলেন:
1. আসামী পাভলভ। আমি অনুরোধ করছি যে প্রতিকূল কার্যকলাপ আমার সাক্ষ্য থেকে বাদ দেওয়া হোক, যেহেতু আমি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত ছিলাম না। ওয়েস্টার্ন ফ্রন্ট ইউনিটগুলির পরাজয়ের কারণ ছিল 7 জুলাই, 1941 তারিখে আমার সাক্ষ্যে যা রেকর্ড করা হয়েছিল এবং এই সত্য যে রাইফেল বিভাগগুলি বর্তমানে বড় শত্রু ট্যাঙ্ক ইউনিটগুলির বিরুদ্ধে লড়াইয়ে অপর্যাপ্ত। পদাতিক ডিভিশনের সংখ্যা শত্রুর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করবে না। অবিলম্বে নতুন উপাদান সহ নতুন অ্যান্টি-ট্যাঙ্ক বিভাগগুলি সংগঠিত করা প্রয়োজন, যা বিজয় নিশ্চিত করবে।
বাক্সগুলি তিনটি শত্রু যান্ত্রিক বিভাগের আঘাত সহ্য করতে পারেনি, কারণ তার সাথে লড়াই করার মতো কিছুই ছিল না।
পর্যাপ্ত যোগাযোগের অভাবে আমি সৈন্যদের কমান্ড এবং নিয়ন্ত্রণ সঠিকভাবে সংগঠিত করতে পারিনি। আমার মস্কো থেকে রেডিও অপারেটরদের দাবি করা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি।
সুরক্ষিত এলাকা সম্পর্কে। আমি আমার ক্ষমতায় সবকিছু সংগঠিত করেছি। তবে আমি অবশ্যই বলব যে সরকারি পদক্ষেপের বাস্তবায়ন ধীর গতিতে হয়েছে।
আমি আপনাকে আমাদের সরকারকে রিপোর্ট করতে বলছি যে পশ্চিমী বিশেষ ফ্রন্টে কোন বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসঘাতকতা ছিল না। সবাই খুব টেনশন নিয়ে কাজ করলো। আমরা বর্তমানে কাঠগড়ায় বসে আছি এই কারণে নয় যে আমরা শত্রুতার সময় অপরাধ করেছি, বরং আমরা শান্তির সময়ে এই যুদ্ধের জন্য যথেষ্ট প্রস্তুতি নিইনি।
2. আসামী Klimovskikh। আমি সোভিয়েত বিরোধী ষড়যন্ত্রমূলক সংগঠনের সদস্য ছিলাম না। সিমোনভ এবং বাতেনিন আমাকে অপবাদ দিয়েছেন। তাদের সাক্ষ্য কেন্দ্রীয় কমিটি পরীক্ষা করেছে এবং তারা বিশ্বাসযোগ্য হলে আমাকে কখনোই স্টাফ প্রধান পদে পাঠানো হতো না।
যুদ্ধের আগে এবং যুদ্ধের সময় আমি আমার পেশাগত ক্রিয়াকলাপে যে ভুলগুলি করেছি তার জন্য আমি নিজেকে দোষী স্বীকার করি, তবে দয়া করে বিবেচনা করুন যে আমার কাজের এই ভুলগুলি কোনও বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য ছাড়াই করা হয়েছিল।
আমি আপনাকে রেড আর্মির হাইকমান্ডে রিপোর্ট করতে বলছি যে সামরিক অভিযানের সময় সর্বোচ্চ কমান্ড কর্মীরা সৈন্যদের সাথে থাকবে এবং ঘটনাস্থলে কিছু ভুল সংশোধন করবে।
আমি আপনাকে মাতৃভূমির সামনে আমার অপরাধের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে বলি এবং আমি মাতৃভূমির মঙ্গলের জন্য আমার সমস্ত শক্তি দেব।
3. আসামী Grigoriev. যোগাযোগের কাজটি খুব কঠিন পরিস্থিতিতে ছিল, কারণ শত্রুরা একটি সিদ্ধান্তমূলক আঘাত করেছিল এবং টেলিগ্রাফ এবং টেলিফোন যোগাযোগ উভয়ই ব্যাহত করেছিল।
সোভিয়েত ইউনিয়নের আগে আমি কখনোই অপরাধী ছিলাম না। আমি সততার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমি তা পূরণ করতে পারিনি, কারণ আমার হাতে যন্ত্রাংশ ছিল না। ইউনিটগুলিকে যথাসময়ে একত্রিত করা হয়নি, এবং জেনারেল স্টাফের যোগাযোগ সৈন্যদের সময়মতো একত্রিত করা হয়নি।
যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার মাতৃভূমির স্বার্থে যে কোনো ক্ষমতায় কাজ করতে প্রস্তুত।
4. আসামী Korobkov। 4র্থ সেনাবাহিনী মূলত একটি সেনাবাহিনী ছিল না, যেহেতু এটি 4টি ডিভিশন এবং একটি নবগঠিত কর্পস নিয়ে গঠিত। আমার বিভাগগুলি 150 কিলোমিটার দূরত্ব জুড়ে বিস্তৃত ছিল। আমি শত্রুর 3টি যান্ত্রিক ডিভিশনের অগ্রগতি আটকাতে পারিনি, যেহেতু আমার বাহিনী ছিল নগণ্য এবং আমার কাছে কোন শক্তিবৃদ্ধি আসেনি।
শত্রুতা শুরুর প্রথম দুই দিন, শত্রু বিমানের বিপুল সংখ্যক কারণে আমার ইউনিটগুলি চলাচল করতে পারেনি। আক্ষরিক অর্থে আমাদের প্রতিটি যানবাহন শত্রু দ্বারা গুলি করা হয়েছিল। বাহিনী ছিল অসম। শত্রু আমাদের থেকে সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ ছিল।
আমার কাজে ভুল ছিল, এবং আমি আপনাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিতে বলছি।
আদালত অবসরে একটি বৈঠক করেন, যেখান থেকে ফেরার পর বেলা ৩টা ২০ মিনিটে প্রিজাইডিং অফিসার মো. রায় ঘোষণা করেন এবং দোষী সাব্যস্তদের ক্ষমার জন্য ইউএসএসআর-এর সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়ামের কাছে আবেদন করার অধিকার ব্যাখ্যা করেন।
বেলা 3:25 এ আদালতের অধিবেশন বন্ধ ঘোষণা করেন প্রধান বিচারপতি।
চেয়ারপারসন: সশস্ত্র বাহিনীর আইনজীবী ভি. উলরিচ
সচিব - সামরিক আইনজীবী [এ.] মজুর
রাশিয়ার FSB এর মধ্য এশিয়া।
প্রকাশিত: "...1941 সালের বসন্তে রাশিয়াকে ধ্বংস করুন।" (এ. হিটলার, জুলাই 31, 1940): ইউএসএসআর এবং জার্মানির গোয়েন্দা পরিষেবার নথি। 1937-1945", Comp. ইয়ামপোলস্কি ভিপি - এম.; কুচকোভো ফিল্ড, 2008। – পিপি। 497-513।
28. চিফ অফ দ্য জেনারেল স্টাফ থেকে আই.ভি. স্ট্যালিন এবং ভিএম মোলোটভ নং 103313/ss/ov
[৫ অক্টোবর, ১৯৪০ এর আগে নয়]
বিশেষভাবে গুরুত্বপূর্ণ
গোপনতম
শুধুমাত্র ব্যক্তিগতভাবে
এক কপিতে
আমি 1941 সালের জন্য ইউএসএসআর সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করার সময় 5 অক্টোবর, 1940-এ প্রদত্ত আপনার নির্দেশাবলী থেকে প্রধান উপসংহারগুলি আপনার অনুমোদনের জন্য রিপোর্ট করছি।
1. দুটি ফ্রন্টে (পশ্চিম এবং পূর্বে) ইউএসএসআর-এর সশস্ত্র বাহিনীর কৌশলগত মোতায়েনকে প্রধান হিসাবে বিবেচনা করা উচিত।
প্রধান শত্রু এবং সামরিক অভিযানের মূল থিয়েটার পশ্চিমে, তাই আমাদের প্রধান বাহিনীকে এখানে কেন্দ্রীভূত করা উচিত।
প্রাচ্যে - এমন বাহিনী নিয়োগ করা যা কেবল আমাদের পরিস্থিতির স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না, তবে যুদ্ধের প্রথম সময়ে জাপানি বাহিনীকে টুকরো টুকরো করে পরাজিত করার অনুমতি দেয়।
ন্যূনতম বাহিনী দিয়ে আমাদের বাকি সীমানা ঢেকে দিন।
এই বিষয়ে, বর্তমানে উপলব্ধ বাহিনী থেকে, নিয়োগ করুন:
- পশ্চিমে অপারেশনের জন্য (বারেন্টস সাগরের উপকূল থেকে কৃষ্ণ সাগরের তীরে) - 142 রাইফেল, 7 মোটর চালিত রাইফেল, 16 ট্যাঙ্ক এবং 10 অশ্বারোহী বিভাগ, 15 ট্যাঙ্ক ব্রিগেড এবং 159 বিমান চলাচল রেজিমেন্ট;
- পূর্বে অপারেশনের জন্য - 24টি রাইফেল, 4টি মোটর চালিত রাইফেল, 2টি ট্যাঙ্ক এবং 4টি অশ্বারোহী ডিভিশন, 8টি ট্যাঙ্ক ব্রিগেড এবং 43টি এভিয়েশন রেজিমেন্ট;
- ট্রান্সককেশিয়া এবং মধ্য এশিয়ায় অপারেশন এবং অন্যান্য সীমানা কভার করার জন্য - 11টি রাইফেল বিভাগ, 6টি অশ্বারোহী বিভাগ, 2টি ট্যাঙ্ক ব্রিগেড এবং 27টি এভিয়েশন রেজিমেন্ট (মস্কো শহরের বিমান প্রতিরক্ষা সহ)।
2. পশ্চিমে, দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের অংশ হিসাবে প্রধান দলটিকে বলকান দেশগুলি থেকে জার্মানিকে বিচ্ছিন্ন করার জন্য লুবলিন এবং ক্রাকোর দিকে একটি শক্তিশালী আঘাত এবং আরও যুদ্ধের প্রথম পর্যায়ে ব্রেসলাউ পর্যন্ত বঞ্চিত করুন। এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ঘাঁটি এবং বলকান দেশগুলিকে যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্তমূলকভাবে প্রভাবিত করে।
একই সাথে, উত্তর-পশ্চিম এবং পশ্চিম ফ্রন্টগুলির সক্রিয় কর্ম পূর্ব প্রুশিয়াতে জার্মান বাহিনীকে পিন করে দেবে।
3. পশ্চিমে বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য, পিপলস কমিসার অফ ডিফেন্স:
ক) বিদ্যমান স্টাফিং লেভেল ব্যবহার করে K.A গঠনের জন্য ব্যবস্থা তৈরি করুন এবং রিপোর্ট করুন। - 18টি ট্যাংক ব্রিগেড, 20টি মেশিনগান আর্টিলারি ব্রিগেড, সীমানা ঢেকে রাখার জন্য এবং বিশেষ করে সৈন্যদের ঘনত্বের সময় এবং একটি যান্ত্রিক কর্পস ব্যবহার করে। গঠনটি 1 মে, 1941 সালের মধ্যে সম্পন্ন করা উচিত, 1 অক্টোবর, 1941 সালের মধ্যে সম্পূর্ণরূপে উপাদান সরবরাহ করা উচিত। মস্কো এবং আরখানগেলস্ক জেলার সদর দফতরের উপর ভিত্তি করে 2টি ফ্রন্ট-লাইন ডিরেক্টরেট এবং সদর দফতরের উপর ভিত্তি করে 2টি সেনা অধিদপ্তর গঠনের জন্য স্থাপনার পরিকল্পনা প্রদান করুন। পশ্চিমী এবং কিয়েভ বিশেষ সামরিক জেলাগুলির মধ্যে, সমবেতকরণের সময়কালে এই ব্যবস্থাপনার মোতায়েন সহ; একই সময়ে, বিদ্যমান রাইফেল বিভাগের পুনর্গঠনের জন্য বর্তমান বিবেচনা, এর শক্তি হ্রাস করে 16,000 জনে;
খ) যুদ্ধের প্রথম মাসে বিয়াল্লিশটি (42) রাইফেল ডিভিশন মোতায়েনের ব্যবস্থা করা, তাদের মধ্যে চল্লিশটি পশ্চিমে এবং দুটি পূর্বে ব্যবহার করা;
গ) অবিলম্বে উত্তর এবং উত্তর-পশ্চিম সীমান্তের প্রকৌশলকে শক্তিশালী করার ব্যবস্থা গ্রহণ করুন, যাতে ভবিষ্যতে, তৈরি করা নির্ভরযোগ্য দুর্গের কারণে, দক্ষিণ-পশ্চিমে প্রধান গোষ্ঠীকে শক্তিশালী করার জন্য আরও বাহিনী ছেড়ে দেওয়া হবে;
ঘ) দক্ষিণ-পশ্চিমে সামরিক অভিযানের থিয়েটার প্রস্তুত করার সময়, রেলপথের উন্নয়ন এবং এয়ারফিল্ড নির্মাণের দিকে প্রধান মনোযোগ দেওয়া উচিত।
বিমান চালনায় সম্ভাব্য শত্রুর শ্রেষ্ঠত্ব বিবেচনা করে, যুদ্ধ বিমান চালনাকে 20,000 এয়ারক্রাফটে উন্নীত করা প্রয়োজন বলে মনে করা হয়, যার জন্য 1941 সালে একটি অতিরিক্ত 100টি এভিয়েশন রেজিমেন্ট গঠন করা হয়, যার মধ্যে 60% বোমারু বিমান এবং 40% ফাইটার, তাদের সকলকে ব্যবহার করে। পশ্চিম.
4. এই ব্যবস্থাগুলি বিবেচনায় নিয়ে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনীর গঠন 80টি রাইফেল ডিভিশন, 5টি মোটর চালিত রাইফেল ডিভিশন, 11টি ট্যাঙ্ক ডিভিশন, 7টি অশ্বারোহী বাহিনীতে বাড়ানো উচিত। ডিভিশন, 20টি ট্যাংক ব্রিগেড এবং 140টি এভিয়েশন রেজিমেন্ট।
এছাড়াও, হাইকমান্ডের রিজার্ভে পশ্চিম ফ্রন্টের পিছনে কমপক্ষে 20 টি বিভাগ থাকতে হবে - ডিভিনস্ক, পোলটস্ক, মিনস্ক অঞ্চলে এবং শেপেতোভকা, প্রসকুরভ, বার্ডিচেভ অঞ্চলে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের পিছনে কমপক্ষে 23 টি তীর। বিভাগ
5. দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনী দ্বারা প্রধান আঘাত প্রদানের সাথে পশ্চিমে কৌশলগত মোতায়েনের পরিকল্পনাকে প্রধান বিবেচনা করা উচিত। এটি স্বীকার করা প্রয়োজন যে পশ্চিম ফ্রন্টের অংশ হিসাবে প্রধান গ্রুপিং সহ পশ্চিমে সৈন্য মোতায়েনের জন্য একই সাথে একটি পরিকল্পনা তৈরি করা প্রয়োজন, যার লক্ষ্য পশ্চিমাদের প্রচেষ্টার মাধ্যমে পূর্ব প্রুশিয়ায় জার্মানদের পরাজিত করা এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টস, এবং দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের বাহিনীর সাথে লুবলিনের উপর একটি সহায়ক আক্রমণ প্রদান করে।
6. পূর্বে সৈন্য মোতায়েনের জন্য প্রস্তাবিত বিবেচ্য বিষয়গুলি অনুমোদন করুন। ফার ইস্টার্ন ফ্রন্টের (ট্রান্স-বৈকাল এবং ফার ইস্টার্ন ফ্রন্ট) সৈন্যদের প্রধান কাজ ছিল যুদ্ধের প্রথম সময়ে, প্রযুক্তিতে তাদের শ্রেষ্ঠত্বের সুযোগ নিয়ে শত্রুকে টুকরো টুকরো করে পরাজিত করা এবং উত্তরাঞ্চল দখল করা। তারপর দক্ষিণ মাঞ্চুরিয়া। যেকোনো পরিস্থিতিতে, নিজের জন্য প্রাইমোরিকে ধরে রাখুন, যে উদ্দেশ্যে ট্রান্সবাইকাল জেলা থেকে একটি তিন-বিভাগীয় রাইফেল কর্পস এবং 2য় সেনাবাহিনী থেকে RGK-এর একটি আর্টিলারি রেজিমেন্টকে এর সংমিশ্রণে পুনরায় মোতায়েন করে 15 তম সেনাবাহিনীকে শক্তিশালী করুন; 1941 সালের বসন্তের মধ্যে, অতিরিক্ত দুটি পৃথক ট্যাংক ব্রিগেড গঠন করে।
7. ফিনল্যান্ড, রোমানিয়ার বিরুদ্ধে এবং তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ অভিযানের জন্য ব্যক্তিগত স্থাপনার পরিকল্পনার বিকাশের জন্য জমা দেওয়া বিবেচ্য বিষয়গুলি অনুমোদন করুন।
8. পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের মাধ্যমে এবং নৌবাহিনীর পিপলস কমিসারিয়েট উভয়ের মাধ্যমে সৈন্যদের মোতায়েন এবং কর্মের জন্য সমস্ত পরিকল্পনার বিকাশ 1 মে, 1941 এর মধ্যে সম্পন্ন করা উচিত।
9. ইউএসএসআর-এর পিপলস কমিশনারিয়েট অফ রেলওয়ে, পিপলস কমিসারিয়েট অফ ডিফেন্সের প্রতিনিধিদের অংশগ্রহণে, 1 জানুয়ারী, 1941 এর মধ্যে একটি নতুন সামরিক ট্রেনের সময়সূচী তৈরি করতে বাধ্য করুন, মোতায়েন দ্বারা প্রদত্ত পরিমাণে এনপিওগুলির পরিবহন নিশ্চিত করুন। পরিকল্পনা সমূহ.
10. সৈন্যদের ঘনত্ব ত্বরান্বিত করার জন্য, রেলওয়ের পিপলস কমিসার, কমরেড। 1 ডিসেম্বর, 1940 সালের মধ্যে, দক্ষিণ-পশ্চিমে রেলপথের উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি এবং রিপোর্ট করার জন্য কাগানোভিচ এল.এম.
ইউএসএসআর-এর পিপলস কমিসার অফ ডিফেন্স
সোভিয়েত ইউনিয়নের মার্শাল (এস. টিমোশেঙ্কো)
চিফ অফ দ্য জেনারেল স্টাফ কে.এ.
সেনাবাহিনীর জেনারেল (কে. মেরেটসকভ)
লেটারহেডে পাণ্ডুলিপি: "পিপলস কমিসার অফ ডিফেন্স অফ দ্য ইউএসএসআর।" কোন অনুমোদন স্বাক্ষর নেই. অটোগ্রাফ।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 242, পিপি। 84-90।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1940-god/1530-134-103313-5-194
29. 8 তম, 11 তম এবং 27 তম সেনাবাহিনীর কমান্ডারদের বাল্টিক বিশেষ সামরিক জেলার সদর দফতরের আদেশ
জুন 21, 1941 14:30
আজ রাত থেকে শুরু করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, গ্যারিসন এবং সৈন্যদের অবস্থানগুলিতে ব্ল্যাকআউট চালু করা হবে। ব্ল্যাকআউট সরঞ্জাম সহ যানবাহন সরবরাহ করুন। ব্ল্যাকআউটের মানের উপর সতর্ক নিয়ন্ত্রণ সংগঠিত করুন। ট্রুপ ছদ্মবেশ এবং বায়বীয় নজরদারি কৌশলের অবস্থার দিকে বিশেষ মনোযোগ দিন।
সহকারী ট্রুপ কমান্ডার
[উত্তর-] 3য় [পশ্চিম] f[রন্ট] বিমান প্রতিরক্ষা থেকে
কর্নেল কার্লিন
লিপি.
TsAMO RF, f. 344, অপ। 5564, 1, ঠ. 62।
প্রকাশিতঃ মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন। 1989। - নং 5। - পৃ. 49।
30. 6 তম সেনাবাহিনীর কমান্ডার থেকে 4র্থ মেকানাইজড কর্পস, 8 তম ট্যাঙ্ক ডিভিশন এবং 81 তম মোটরাইজড রাইফেল ডিভিশনের কমান্ডারদের আদেশ
20 জুন, 1941
অ্যান্টি-এয়ারক্রাফ্ট বিভাগগুলিকে লভভ শিবির থেকে তাদের গঠনে জরুরিভাবে ফিরিয়ে নেওয়া উচিত।
আগমনের পরে, টাস্ক সেট করুন - বাতাস থেকে বিভাগগুলির অবস্থান কভার করতে।
প্রতিটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট ব্যাটারির 0.25 bq প্রতি OP থাকা উচিত, অবশেষে সজ্জিত।
সেনাবাহিনী প্রধানের কাছ থেকে অনুমতি নিয়েই বিদেশি বিমানের ওপর ওপেন ফায়ার।
লভভ আর্টিলারি রেঞ্জে সরাসরি গুলি চালানোর জন্য, অ্যান্টি-এয়ারক্রাফ্ট আর্টিলারিকে ব্যাটারি দ্বারা ব্যাটারি পাঠানো হয় লভোভ আর্টিলারি সংগ্রহের প্রধানের পরিকল্পনা অনুসারে।
মৃত্যুদন্ড প্রদান।
৬ষ্ঠ সেনাবাহিনীর কমান্ডার মো
লেফটেন্যান্ট জেনারেল মুজিচেনকো
লিপি.
TsAMO RF, f. 334, অপ. 5307, 22, l. 197।
প্রকাশিতঃ মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন। 1989। - নং 5। - পৃ. 44।
31. KOVO নং A1-00209 এর সামরিক কাউন্সিলের নোট
[12 এপ্রিল, 1941 এর পরে নয়]
গোপনতম
বিশেষ গুরুত্বের
যেমন নং 1
তারনোপোলে একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড পোস্ট নির্মাণের কাজ শেষ হয়নি। টারনোপোল একটি ছোট শহর যার কোনো প্রাকৃতিক আবরণ নেই এবং তাই এটি বিমান হামলার জন্য খুবই সুবিধাজনক লক্ষ্যবস্তু। উপরন্তু, রাষ্ট্রীয় সীমান্তের সবচেয়ে হুমকির সম্মুখীন অংশগুলির (সোকাল - টারনোপোল 140 কিমি এবং চেরনোভিটসি - টারনোপোল 170 কিমি) এই বিন্দুর নৈকট্য, আমাদের কভারিং অপারেশনের সময় শত্রুদের তুলনামূলকভাবে সামান্য সাফল্যের সাথে, প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে। ক্রমাগত কমান্ড এবং সৈন্য নিয়ন্ত্রণ.
এই বিবেচনার ভিত্তিতে, জেলার মিলিটারি কাউন্সিল টারনোপোলের ভূগর্ভস্থ কমান্ড পোস্ট প্রস্তুত না হওয়া পর্যন্ত কভারের সময়কালের জন্য নভোগ্রাদ-ভোলিনস্কিতে সেনাদের কমান্ডারের কমান্ড পোস্টটি সনাক্ত করার অনুমতির অনুরোধ করে।
এই শহরের সামরিক ক্যান্টনমেন্টে একটি শক্তিশালী কংক্রিট সেনা-শৈলীর কমান্ড পোস্ট রয়েছে, যা এটিকে মিলিটারি কাউন্সিল, অপারেশন বিভাগ এবং যোগাযোগ কেন্দ্রের প্রধান অংশে থাকার অনুমতি দেয়। মিলিটারী ক্যাম্পের ব্যারাকগুলো সফলভাবে জেলা প্রশাসনের বাকি অংশের জন্য ব্যবহার করা যেতে পারে। বিদ্যমান পার্ক এবং শহরের ব্যারাকের বিচ্ছুরিত অবস্থান বিমান হামলার সময় কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য চত্বরের কাছাকাছি প্রয়োজনীয় সংখ্যক ফাটল খনন করা সম্ভব করে তোলে।
তীব্র বিমান হামলার ক্ষেত্রে, গুলস্কে একটি রিজার্ভ কমান্ড পোস্ট তৈরি করা সম্ভব (12 কিমি দক্ষিণে [যাও] - পশ্চিম [পশ্চিমে] নভোগ্রাদ-ভোলিনস্কির), যেখানে নভোগ্রাদ-ভোলিনস্কি ইউআর-এর দুটি ভূগর্ভস্থ খনি ব্যবহার করা যেতে পারে। উদ্দেশ্য পরেরটি মিলিটারি কাউন্সিল, সামরিক শাখার প্রধানদের সাথে জেলা সদরের অপারেশনাল গ্রুপ, বিমান বাহিনীর কম কর্মী এবং একটি সম্পূর্ণ যোগাযোগ কেন্দ্রকে মিটমাট করতে পারে।
মিলিটারি কাউন্সিল বিশ্বাস করে যে নভোগ্রাদ-ভোলিনস্কিতে একটি কমান্ড পোস্ট সনাক্ত করার জন্য অনুকূল পরিস্থিতির উপস্থিতি এবং সেনাবাহিনীর সাথে যোগাযোগের ভাল লাইন সহ রাজ্য সীমান্তের বিপন্ন অংশগুলি থেকে এর গভীর অবস্থান যে কোনও ওঠানামার সময় সৈন্যদের নিরবচ্ছিন্ন কমান্ড এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে নিশ্চিত করবে। সামনের লাইনে
KOVO সৈন্যদের কমান্ডার
কর্নেল জেনারেল কিরপোনোস
KOVO-এর মিলিটারি কাউন্সিলের সদস্য
কর্পস কমিসার ভাশুগিন
KOVO-এর চিফ অফ স্টাফ
লেফটেন্যান্ট জেনারেল পুরকায়েভ
লেটারহেডে টাইপস্ক্রিপ্ট: “এনজিও ইউএসএসআর। কিয়েভ বিশেষ সামরিক জেলার সেনাদের কমান্ডার।" জিকে ঝুকভের নোট রয়েছে: "টি। ভাতুটিন। নিম্নলিখিত বিষয়বস্তু সহ একটি কোডেড টেলিগ্রাম প্রস্তুত করুন: Tarnopol এলাকায় প্রধান চেকপয়েন্ট আছে. আমি নভোগ্রাদ-ভোলিনস্কিকে অতিরিক্ত হিসাবে আপত্তি করি না। com এ রূপান্তরের জন্য প্রস্তুত হন। অনুচ্ছেদ 12.04। '41" এবং এনএফ ভাতুটিনা: "ব্যক্তিগতভাবে কমরেড আনিসভের কাছে। সম্পন্ন. নির্দেশনা দেওয়া হয়েছে। 16.06। '41।" নথিটি কর্নেল বাঘরামিয়ান প্রিন্ট করেছিলেন।
TsAMO RF, f. 16, অপ. 2951, নং 261, পিপি। 24-25।
প্রকাশিত: http://bdsa.ru/sovnarkom-1941-god/1794-381-1-00209-12-1941
 
"The Birth of the Molotov-Ribbentrop Pact (Era. Events. People.)" বই থেকে উদ্ধৃতাংশ
লেখকের কাছ থেকে
ভূমিকা
1933
1. ভার্সাই চুক্তি অনুসরণ করে জার্মানি
2. নিরস্ত্রীকরণ সংক্রান্ত জেনেভা সম্মেলন 1932-1934।
3. চুক্তি এবং সহযোগিতা চুক্তি ("চারটি চুক্তি")
1934
1. পিলসুডস্কি-হিটলার চুক্তি
2. পূর্ব চুক্তি
1935
1. সার প্রত্যাবর্তন
2. Wehrmacht সৃষ্টি
3. পারস্পরিক সহায়তায় সোভিয়েত-ফরাসি এবং সোভিয়েত-চেকোস্লোভাক চুক্তি
4. অ্যাংলো-জার্মান সামুদ্রিক চুক্তি
1936
1. রাইন ডিমিলিটারাইজড জোনের দখল
2. কমিন্টার্ন বিরোধী চুক্তি
1938
1. অস্ট্রিয়ার Anschluss
2. মিউনিখ চুক্তি
3. গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের সাথে জার্মানির অ-আগ্রাসন ঘোষণা
1939
1. চেক প্রজাতন্ত্রের Anschluss. রোমানিয়া এবং বাল্টিক
2. 1939 সালে জার্মান-পোলিশ সম্পর্ক
3. ইউরোপীয় নিরাপত্তার জন্য ব্রিটিশ, ফরাসি এবং সোভিয়েত প্রস্তাব
4. মস্কো আলোচনা
5. লন্ডন আলোচনা
6. জার্মান-সোভিয়েত সম্পর্ক
7. 1940-1941 সালে জার্মানি এবং ইউএসএসআর এর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক।
8. পোলিশ যুদ্ধ
উপসংহার
ডকুমেন্টেশন
1939
6. জার্মান-সোভিয়েত সম্পর্ক
জার্মান-সোভিয়েত সম্পর্কের পুরো চিত্রটি বুঝতে, তাদের অবশ্যই দুটি উপাদানে বিভক্ত করা উচিত:
- বাণিজ্য এবং ঋণ সম্পর্ক;
- রাজনৈতিক সম্পর্ক।
যেকোনো রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও, ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃহত্তর বা ছোট পরিসরে গড়ে ওঠে। অর্থনৈতিকভাবে, এই দেশগুলি সম্ভাব্য বাণিজ্য অংশীদার ছিল। জার্মানির শিল্পের জন্য কাঁচামালের প্রয়োজন ছিল, প্রথমে গৃহযুদ্ধের দ্বারা ধ্বংস হওয়া অর্থনীতির পুনর্গঠনের শর্তে, এবং তারপরে শিল্পায়নের শুরুতে, প্রয়োজনীয় মেশিন টুলস, সরঞ্জাম এবং প্রযুক্তি। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি ইউএসএসআর-এর জন্য বিস্তীর্ণ স্থান এবং প্রযুক্তি এবং সরঞ্জামের ঘাটতির পরিস্থিতিতে শিল্প তৈরি করা (সম্পূর্ণ শিল্পগুলি স্ক্র্যাচ থেকে তৈরি করা হয়েছিল) কঠিন কাজ তৈরি করেছিল।
জার্মানি কম কঠিন কাজের সম্মুখীন হয়নি। তাদের মধ্যে একজন, কিন্তু একমাত্র থেকে অনেক দূরে, কাঁচামাল সরবরাহের সমস্যাটি সমাধান করছিল। জার্মান গবেষক বি. মুলার-হিলেব্র্যান্ডের মতে:
কাঁচামালের জন্য, আমদানির উপর নির্ভরতা ছিল প্রায় 33%। ধাতুবিদ্যা শিল্পে, দেশীয় আকরিকের ব্যবহারের সাথে আমদানিকৃত আকরিকের ব্যবহারের অনুপাতকে 1:3 হিসাবে প্রকাশ করা হয়েছিল। অনেকগুলি অ লৌহঘটিত ধাতুর জন্য, বিদেশী দেশগুলির উপর নির্ভরতা অত্যন্ত বেশি ছিল; উদাহরণস্বরূপ, সীসার জন্য এটি ছিল 50%, তামার জন্য - 70%, টিনের জন্য - 90%, অ্যালুমিনিয়ামের জন্য (বক্সাইট) - 99%। খনিজ তেল (65%), রাবার (85% এর বেশি) এবং টেক্সটাইল শিল্পের (প্রায় 70%) কাঁচামালের জন্যও নির্ভরতা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
... উপরন্তু, 1938 সাল থেকে, বিশ্ববাজার জার্মানিকে কৌশলগত কাঁচামাল ক্রয় থেকে বিরত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড কর্তৃক গৃহীত বেশ কয়েকটি বিধিনিষেধমূলক ব্যবস্থার প্রভাব অনুভব করতে শুরু করে।
অন্যান্য শক্তির তুলনায় জার্মান সামরিক শিল্পের উল্লেখযোগ্যভাবে উন্নত মানের সূচকগুলির জন্য ধন্যবাদ, শান্তিকালীন সময়ে জার্মান সশস্ত্র বাহিনীর একটি আদর্শ রাষ্ট্রের চেহারা তৈরি হয়েছিল। বাস্তবে, তবে, জার্মানি উচ্চতর সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনার অধিকারী মহান শক্তির সাথে একটি দীর্ঘ যুদ্ধ সফলভাবে লড়তে প্রস্তুত ছিল না। 90
জার্মানি এবং ইউএসএসআর-এর মধ্যে অর্থনৈতিক মিথস্ক্রিয়ার কারণগুলি আরও গুরুতর ছিল। প্রতিটি পক্ষই এ বিষয়ে আগ্রহ দেখায়।
_____________________________________________
সংক্ষিপ্ত তথ্য
20 এবং 30 এর দশকে ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বাণিজ্য সম্পর্ক।
জার্মানি এবং আরএসএফএসআর-এর মধ্যে যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক 16 এপ্রিল, 1922-এ রাপালোতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে শুরু হয়েছিল। উভয় পক্ষই কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে, সমস্ত সামরিক ও অ-সামরিক ক্ষয়ক্ষতি এবং সামরিক ব্যয় সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। চুক্তি অনুসারে, জার্মানি আরএসএফএসআর-এ সমস্ত জার্মান ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পত্তি জাতীয়করণকে স্বীকৃতি দেয় এবং সমস্ত জারবাদী ঋণও বাতিল করে। এছাড়াও, চুক্তিটি জার্মানি এবং আরএসএফএসআর (তৎকালীন ইউএসএসআর) এর মধ্যে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সর্বাধিক পছন্দের জাতির নীতি চালু করেছিল।
12 অক্টোবর, 1925-এ, প্রথম জার্মান-সোভিয়েত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা চুক্তির ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক গঠন করা সম্ভব করেছিল। রাইখসমার্ক জার্মান-সোভিয়েত বসতিতে আর্থিক ইউনিট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউএসএসআর, বার্লিনে তার বাণিজ্য মিশনের মাধ্যমে, জার্মানিতে সোভিয়েত অর্ডার দেওয়ার জন্য ঋণ আকর্ষণ করেছিল। ইউএসএসআর-এ জার্মানির রপ্তানি ক্রমাগত বাড়ছে।
1922 সালে রাপালোতে জার্মান এবং সোভিয়েত প্রতিনিধিদলের প্রতিনিধি। কেন্দ্রে কার্ল জোসেফ ওয়ার্থ এবং জর্জি চিচেরিন।
একই 1925 সালে, জার্মানি ইউএসএসআরকে 100 মিলিয়ন রাইখমার্কের স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে, 1926 সালের এপ্রিলে, জার্মানি 4 বছরের জন্য 300 মিলিয়ন রাইচমার্কের জন্য একটি ক্রেডিট লাইন খুলেছিল। 1931 সালে, জার্মানি আবার ইউএসএসআরকে 300 মিলিয়ন রিচমার্কের পরিমাণে এবং 21 মাসের জন্য একটি ঋণ (সরঞ্জাম কেনার সাথে সম্পর্কিত) প্রদান করে। 1925-1931 সালে ধারের মোট পরিমাণ পৌঁছেছিল। 700 মিলিয়ন Reichsmarks.
গ্রেট ডিপ্রেশন শুরু হওয়ার সাথে সাথে, জার্মানি এবং ইউএসএসআর এর মধ্যে বাণিজ্য বৃদ্ধি পায়। ইউএসএসআর-এ শুরু হওয়া শিল্পায়নের কারণে এটি অন্যান্য বিষয়ের মধ্যে। সুতরাং 1930 সালে, 430.6 মিলিয়ন রাইচমার্কের জার্মান পণ্যগুলি ইউএসএসআর-এ আমদানি করা হয়েছিল এবং 436.5 মিলিয়ন রাইচমার্কের পণ্যগুলি জার্মানিতে রপ্তানি করা হয়েছিল। এবং 1931 ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বাণিজ্য লেনদেনের ইতিহাসে একটি রেকর্ড বছর হয়ে ওঠে - এর পরিমাণ ছিল 1,066 মিলিয়ন রাইখমার্কস (যার মধ্যে জার্মানিতে রপ্তানি ছিল 303.5 মিলিয়ন রাইখমার্কস এবং ইউএসএসআর-এ আমদানি ছিল 762.7 মিলিয়ন রাইখমার্ক)।
অনুসারে: হেন, পল এন।
বিভিন্ন কারণে, 1932 সালে ইউএসএসআর এবং জার্মানির মধ্যে মোট বাণিজ্য লেনদেন 896.7 মিলিয়ন রাইখমার্কে নেমে আসে। যার মধ্যে, জার্মানিতে ইউএসএসআর রপ্তানির পরিমাণ ছিল মাত্র 270.9 মিলিয়ন রিচমার্কস। এবং 1933 সালে, ট্রেড টার্নওভার সাধারণত প্রায় অর্ধেকে নেমে আসে 476.2 মিলিয়ন রিচমার্কে (282.2 মিলিয়ন রাইচমার্কস আমদানি এবং 194 মিলিয়ন রিচমার্কস রপ্তানি ইউএসএসআর থেকে)।
জার্মানিতে জাতীয় সমাজতান্ত্রিক দল ক্ষমতায় আসার সাথে সাথে ইউএসএসআর এর সাথে রাজনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এটি দুটি দেশের বাণিজ্য লেনদেনে প্রতিফলিত হয়েছিল, যা 1935 সালে শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এমনকি বেলজিয়াম এবং হল্যান্ডের মতো দেশগুলির বাণিজ্য টার্নওভারের নীচে।
উপস্থাপিত তথ্য অনুসারে, ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বাণিজ্য টার্নওভারে একটি অবিচ্ছিন্ন পতন ঘটেছে (1938 সালে এটি আসলে জার্মানি এবং লাটভিয়ার মধ্যে বাণিজ্য লেনদেনের পরিমাণে পৌঁছেছিল)। এটি 1937-1938 সালে জার্মানি এবং পোল্যান্ডের (ড্যানজিগের সাথে) মধ্যে বাণিজ্যের বৃদ্ধি লক্ষ্য করার মতো। এমনকি 1939 সালে উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষাপটে, পোল্যান্ড জার্মানির সাথে বাণিজ্যের পরিমাণ বাড়িয়েছিল।
জার্মানিতে সামরিক উৎপাদন প্রতিষ্ঠার প্রেক্ষাপটে কাঁচামালের ঘাটতি বেড়ে যায়। পক্ষগুলির পারস্পরিক স্বার্থের বাইরে, 4 এপ্রিল, 1935-এ, জার্মানি এবং ইউএসএসআর একটি ঋণ চুক্তি স্বাক্ষর করে। তদুপরি, রাজনৈতিক মতপার্থক্য এতে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি। চুক্তিটির নাম ছিল “চতুর্থ ক্রেডিট অপারেশন। বিশেষ লেনদেন 1935।" এই চুক্তির অধীনে, ইউএসএসআরকে 200 মিলিয়ন রিচমার্কস পরিমাণে ঋণ প্রদান করা হয়েছিল। লোনটি 30 জুন, 1937 পর্যন্ত জার্মান পণ্য কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। কারখানার জন্য সরঞ্জাম, বৈদ্যুতিক পণ্য, যন্ত্রপাতি, তেল ও রাসায়নিক শিল্পের জন্য সরঞ্জাম, পরীক্ষাগারের সরঞ্জাম এবং যানবাহনের অর্ডার অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে প্রযুক্তিগত সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। ঋণটি 5% সুদের হারে প্রদান করা হয়েছিল এবং পাঁচ বছরের মধ্যে অর্থপ্রদান শুরু হবে। ঋণটি 1940 থেকে 1943 সাল পর্যন্ত পরিশোধ করার কথা ছিল (22 জুন, 1941 সাল নাগাদ, ইউএসএসআর এই ঋণ পরিশোধ করা শুরু করেনি এবং স্বাভাবিকভাবেই যুদ্ধের প্রাদুর্ভাবের কারণে এটি বাতিল হয়ে গেছে)। ক্রেডিট তহবিলের মধ্যে, ইউএসএসআর শুধুমাত্র 151 মিলিয়ন রিচমার্ক ব্যবহার করেছে।
জার্মানি একটি নতুন বাণিজ্য চুক্তির জন্য আলোচনার চেষ্টা করছে। এই ধরনের একটি চুক্তি 1 মার্চ, 1938 এ সমাপ্ত হয়েছিল। এটি ধারণা করা হয়েছিল যে বাণিজ্য টার্নওভারের ঊর্ধ্ব সীমা 1934-1935 এর স্তর হবে। কিছু আইটেম জন্য, সরবরাহ বৃদ্ধি. 19 ডিসেম্বর, 1938 তারিখে, এই চুক্তিটি আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছিল। এছাড়াও, ইউএসএসআর-কে একটি নতুন ঋণের বিষয়ে মাঝে মাঝে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপরও, এই চুক্তিগুলি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে ব্যাপকভাবে পুনরুজ্জীবিত করতে পারেনি। যদিও ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বাণিজ্য বন্ধ হয়নি।
_____________________________________________
সুতরাং, বাণিজ্য সম্পর্ক ছিল সেই লাইন যার সাথে জার্মান-সোভিয়েত সম্পর্ক ক্রমাগত বজায় ছিল। জার্মানি দ্বারা চেক প্রজাতন্ত্র দখলের সাথে সাথে এই সম্পর্কগুলি আরও নিবিড় এবং জটিল হয়ে ওঠে। আসল বিষয়টি হল যে 1935 সালে, চেকোস্লোভাকিয়া তার স্কোডা সামরিক কারখানা থেকে পণ্য অর্ডার করার জন্য ইউএসএসআরকে একটি ঋণ বরাদ্দ করেছিল। এছাড়াও, ইউএসএসআর কিছু কাজ সম্পাদনের জন্য স্কোডার সাথে চুক্তি করেছে। চেক প্রজাতন্ত্র দখলের সাথে সাথে, জার্মানরা ক্রয় বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে শুরু করে, হিটলার 22শে মার্চ চেকোস্লোভাকিয়ার পুরানো চুক্তির বৈধতা নিশ্চিত করে একটি ডিক্রি জারি করলেও। এই বিষয়ে, 5 এপ্রিল, 1939-এ, লিটভিনভ জার্মানিতে ইউএসএসআর-এর পূর্ণ ক্ষমতাধর প্রতিনিধিকে নির্দেশ দিয়েছিলেন এ. মেরেকালভ (127):
জিন। জার্মান কমান্ডের একজন প্রতিনিধি বারখাউসেন, চেকোস্লোভাকিয়ায় স্কোডা কোম্পানির দ্বারা 6 এপ্রিল, 1938 তারিখে আমাদের আর্টিলারি সিস্টেমের প্রোটোটাইপ এবং অঙ্কন এবং 20 জুন তারিখে আর্টিলারি সিস্টেমের ফোরজিংসের চুক্তির জন্য আমাদের দুটি চুক্তি সম্পাদনে বাধা দিচ্ছে। 1938, এবং কারখানাগুলিতে আমাদের প্রকৌশলীদের কমিশনের অনুমতি দেয় না। একই সময়ে, জেনারেল. বারখাউসেন চুক্তির অধীনে ইতিমধ্যেই তৈরি করা দুটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক এবং একটি আর্টিলারি ফায়ার কন্ট্রোল ডিভাইস সরবরাহ করতে আমাদের বাধা দিচ্ছে।
বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করুন এবং এই ধরনের পদক্ষেপগুলি বন্ধ করার জন্য অবিলম্বে নির্দেশের দাবি করুন যা স্কোডাকে উল্লিখিত চুক্তিগুলির অধীনে তার বাধ্যবাধকতাগুলি পূরণ করতে বাধা দেয়, যার সাথে আমরা অগ্রিম এবং নিয়মিত অর্থ প্রদান করেছি৷
18 এপ্রিল, এ. মেরেকালভ এই বিষয়ে ই. ওয়েইজস্যাকারকে (জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি) সম্বোধন করেছিলেন (128):
জার্মান সামরিক কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপের উদ্ধৃতি দিয়ে বাণিজ্য মিশন এবং স্কোডার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের স্তরে সমস্যাটিকে নিয়ে যাওয়ার ওয়েইজসেকারের প্রচেষ্টা প্রত্যাখ্যান করার পরে, আমি অবিলম্বে অসামঞ্জস্যগুলি দূর করতে এবং স্কোডা তার বাধ্যবাধকতাগুলি পূরণ করে তা নিশ্চিত করতে বলেছিলাম। এই ব্যবস্থাগুলি অস্থায়ী ছিল এমন ধারণা প্রকাশ করার পরে, ওয়েইজসকার প্রশ্নোত্তর অধ্যয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, মজা করে উল্লেখ করেছিলেন: যখন প্রশ্নটি একটি বিমান চুক্তি সম্পর্কে হয় তখন আপনি কীভাবে বন্দুকগুলি সমর্পণ করতে পারেন।
কিন্তু একই সময়ে, E. Weizsäcker A. Merekalov (128) কে রিপোর্ট করেছেন:
ইউএসএসআর এর সাথে জার্মানির মৌলিক রাজনৈতিক পার্থক্য রয়েছে। তবুও, তিনি তার সাথে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চান।
E. Weizsäcker এর কথাগুলো খুবই প্রকাশক। যেকোনো রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও ইউএসএসআর এবং জার্মানি সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার ছিল।
3 মে, ভি. মোলোটভ লিটভিনভের স্থলাভিষিক্ত হন। অনেক বিদেশী সরকার এটিকে লিটভিনভ অনুসরণ করা সম্মিলিত নিরাপত্তা নীতি থেকে প্রস্থান হিসাবে উপলব্ধি করেছিল। জার্মানরা এটিকে ইউএসএসআরকে তাদের কাছে আরও গ্রহণযোগ্য অবস্থান নিতে রাজি করার সুযোগ হিসাবেও দেখেছিল। কিন্তু নথি এবং আলোচনাগুলি নিশ্চিত করে যে লিটভিনভ দ্বারা নির্দেশিত নির্দেশাবলী (যদিও এটি বলা ভাল যে এটি সোভিয়েত সরকারের সিদ্ধান্ত ছিল, এবং বিশেষভাবে লিটভিনভ নয়) অব্যাহত ছিল। এখন ভি. মোলোটভ একটি যৌথ চুক্তি করার জন্য গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের সাথে আলোচনা করছিলেন। এটি পূর্ববর্তী বিভাগগুলিতে বর্ণিত হয়েছে। সুতরাং বৈদেশিক নীতিতে ইউএসএসআর-এর আচরণের সাধারণ লাইন সংরক্ষণ করা হয়েছে।
একই সময়ে, পররাষ্ট্র নীতি বিভাগের প্রধানের যেকোনো পরিবর্তন সম্ভাব্য নতুন সুযোগের একটি উইন্ডো খুলে দেয়। জার্মানরা বিশ্বাস করেছিল যে ভি. মোলোটভের আগমনের সাথে তাদের জন্য সুযোগের একটি জানালা খুলে গেছে। জি. আস্তাখভ (জার্মানিতে ইউএসএসআর চার্জ ডি অ্যাফেয়ার্স) ভি. মোলোটভকে 6 মে (129) একটি চিঠি থেকে:
জার্মানদের ক্ষেত্রে, যে পরিবর্তন ঘটেছে তাতে তাদের আগ্রহ লুকিয়ে না রেখে এবং চেষ্টা করে, মূলত ইংরেজি-ফরাসি সংবাদপত্রের উদ্ধৃতি এবং লন্ডন এবং প্যারিসের চিঠিপত্র থেকে, আমাদের নীতিতে পরিবর্তনের সম্ভাবনার একটি ছাপ তৈরি করার জন্য। যে অর্থে তারা চায় (সম্মিলিত নিরাপত্তা থেকে প্রস্থান, ইত্যাদি)।), তারা, কিছু ব্যতিক্রম ছাড়া, সরাসরি মূল্যায়ন থেকে বিরত থাকে এবং বাস্তব তথ্য (কখনও কখনও কাল্পনিক) উপস্থাপনে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পছন্দ করে, তবে, মোটামুটিভাবে সঠিক গঠন.
আপনার জীবনীটি বেশ শালীনভাবে দেওয়া হয়েছিল (স্থানীয় অবস্থার জন্য, অবশ্যই) অফিসিয়াল ভল্কিশার বিওবাচটারে, সেইসাথে ইনকরের জন্য সেন্সরশিপ বিলুপ্তির বিষয়ে একটি বার্তা। সাধারণত আমাদের সম্পর্কে প্রতিটি বার্তা এখানে অশোধিত অপব্যবহার যোগ করে দেওয়া হয়, যা এই সময় প্রেস করা থেকে বিরত থাকে। তবে এখনও অবধি, অবশ্যই, এই সমস্ত কোনও সুদূরপ্রসারী সিদ্ধান্তের জন্য ভিত্তি সরবরাহ করে না।
একদিন আগে, 5 মে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপীয় অর্থনৈতিক নীতি বিভাগের প্রধান, কে. শ্নুরে, পূর্ণ ক্ষমতার প্রতিনিধি এ. মেরেকালভকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানান৷ (130):
তিনি আমাকে Schnurre-এর অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে, প্রাগের বাণিজ্য মিশন এবং স্কোডা প্ল্যান্টের মধ্যে চুক্তির বিষয়ে আমাদের নোট অনুসারে, জার্মান সরকার বিশ্বাস করে যে এই চুক্তিগুলি অবশ্যই পূরণ করা উচিত। সামরিক কর্তৃপক্ষ এবং স্কোডা প্ল্যান্টকে প্রাসঙ্গিক নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি আমাকে এটি আপনার নজরে আনতে বলেন, এই আশ্বাস দিয়ে যে কোম্পানির বাধ্যবাধকতা পূরণে এখন থেকে কোনো বাধা থাকবে না।
স্কোডা প্ল্যান্টে সোভিয়েত আদেশের সমস্যাটি সমাধান করা হয়েছিল, "সামরিক কর্তৃপক্ষ এবং স্কোডা প্ল্যান্টকে নির্দেশ দেওয়া হয়েছিল।" এটি আগে করা থেকে কী বাধা দেয় (সর্বশেষে, 17 এপ্রিল, জার্মান পক্ষ পরিস্থিতি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল)? এটা স্পষ্ট যে এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল।
জার্মানির সাথে চেক প্রজাতন্ত্রের সংযুক্তির প্রেক্ষাপটে, সেখানে অবস্থিত সোভিয়েত বাণিজ্য মিশনকে পুনর্গঠিত করা দরকার ছিল। চেক প্রজাতন্ত্রের সাথে সামরিক-অর্থনৈতিক সহযোগিতা ইউএসএসআর-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চেক সামরিক-শিল্প কমপ্লেক্স ইউএসএসআর-কে তার প্রয়োজনীয় নতুন সামরিক প্রযুক্তি পেতে অনুমতি দেয়। জার্মান পক্ষকে প্রাগে বাণিজ্য মিশনকে বার্লিন বাণিজ্য মিশনের একটি শাখায় পুনর্গঠিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। একই সময়ে, ইউএসএসআর এবং চেকোস্লোভাকিয়ার মধ্যে 1935 সালের বাণিজ্য চুক্তির জন্য প্রদত্ত সমস্ত অধিকার বজায় রাখা হয়েছিল। K. Schnurre 15 মে জি. আস্তাখভের সাথে দেখা করেন এবং উচ্চ কর্তৃপক্ষের কাছে সোভিয়েত প্রস্তাবগুলি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন যে "ইস্যুটি ইতিবাচকভাবে সমাধান করা হবে।"
1. এ. মেরেকালভ 1938-1939 সালে জার্মানিতে ইউএসএসআর-এর পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি। 2. জি. আস্তাখভ, 1937-1939 সালে জার্মানিতে ইউএসএসআর-এর চার্জ ডি'অ্যাফেয়ার্স। 3. A. Shkvartsev, 1939-1940 সালে জার্মানিতে ইউএসএসআর-এর পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি।
তারপর K. Schnurre (131):
সোভিয়েত-জার্মান সম্পর্কের উন্নতির বিষয়ে স্পর্শ করে। আমার মন্তব্যের জবাবে যে, প্রেসের সুরের পরিবর্তনকে আরও ভাল করার জন্য স্বীকৃতি দেওয়ার সময়, জার্মান নীতিতে আমূল পরিবর্তনের বিষয়ে কথা বলার জন্য আমাদের কাছে এখনও কোনও তথ্য নেই, শ্নুর আশ্বস্ত করতে শুরু করেন যে জার্মানির প্রতি জার্মানির কোনও আক্রমনাত্মক আকাঙ্ক্ষা নেই। ইউএসএসআর এবং আমাদের অবিশ্বাস দূর করার জন্য কী প্রয়োজন তা জিজ্ঞাসা করে। আমি উত্তর দিচ্ছি যে সম্পর্কের ক্ষেত্রে একটি ভিন্ন পরিবেশ তৈরি করা [জার্মান] সরকারের উপর নির্ভর করে, কিন্তু অন্য পক্ষ যদি এমন প্রস্তুতি দেখায় তবে আমরা উন্নতির সম্ভাবনা থেকে কখনই পিছপা হই না।
সুতরাং, 15 মে, 1939-এ, জার্মান পক্ষ প্রথমবারের মতো (আমি অন্য কোনও নথি খুঁজে পাইনি) জার্মান-সোভিয়েত সম্পর্ক উন্নত করার বিষয়ে কথা বলতে শুরু করে। জার্মানিই ইউএসএসআর-এর সাথে সম্পর্কের উন্নতির সূচনা করেছিল। স্পষ্টতই, স্কোডার জন্য সোভিয়েত আদেশের সমস্যাগুলির সমাধানটি এই ইচ্ছার দ্বারা নির্ধারিত হয়েছিল। ইউএসএসআর সম্পর্কিত জার্মান প্রেসের সুর পরিবর্তিত হতে শুরু করে - মে 1939। এটি শুধুমাত্র উপরের আদেশের অধীনেই সম্ভব। G. Astakhov যেমন K. Schnurre কে বলেছিলেন, "সম্পর্কের মধ্যে একটি ভিন্ন পরিবেশ তৈরি করা জার্মান পক্ষের উপর নির্ভর করে।"
জার্মান পক্ষ এখন ইউএসএসআর এর সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছে। কিভাবে এই ব্যাখ্যা করা যেতে পারে? জার্মানির পরিস্থিতি সম্পর্কে যা জানা যায়:
- পোল্যান্ড ড্যানজিগ এবং পোলিশ করিডোরের মধ্য দিয়ে বহির্মুখী রাস্তার ইস্যুতে অটল ছিল (26 মার্চ, পোল্যান্ড জার্মান প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানায়);
- 3 এপ্রিল, জার্মানি পোলিশ সমস্যার একটি সামরিক সমাধানের জন্য প্রস্তুতি শুরু করে। সশস্ত্র বাহিনী আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার তারিখটি ছিল 1 সেপ্টেম্বর, 1939;
- ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন 31 মার্চ পোলিশ রাষ্ট্রকে গ্যারান্টি দিয়েছে। এর মানে জার্মানির জন্য দুটি ফ্রন্টে যুদ্ধ শুরু হতে পারে।
ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন এর বিরোধিতা করবে কিনা তা জানতে জার্মানি উদ্বিগ্ন ছিল। এটি কার বিরুদ্ধে প্রধান শক্তিকে কেন্দ্রীভূত করবে তা নির্ধারণ করবে। ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের সিদ্ধান্তমূলক পদক্ষেপ জার্মানিকে আগ্রাসন থেকে বিরত রাখত। 1939 সালের বসন্তে অ্যাংলো-ফরাসি সদর দফতরের আলোচনায়, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যুদ্ধের ক্ষেত্রে, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স এর প্রথম পর্যায়ে নিজেদেরকে শুধুমাত্র জার্মানির বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ করবে, অর্থাৎ একটি অবরোধ। যদিও ফ্রান্সের জাতীয় স্বার্থের জন্য জার্মান সৈন্যদের দুর্বল অংশের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেখানে ট্যাঙ্ক এবং বেশিরভাগ বিমানের অভাব ছিল। ফলস্বরূপ, তার সমস্ত প্রকৃত মিত্রদের আত্মসমর্পণ করে, ফ্রান্স জার্মানির সাথে একের পর এক এবং তার নিজস্ব ভূখণ্ডে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল।
জার্মানি মিত্রদের পরিকল্পনা সম্পর্কে জানত যেহেতু এটি পোল্যান্ডে মূল আক্রমণের পরিকল্পনা করেছিল। জার্মানিকে পোল্যান্ডকে তার প্রদেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পোল্যান্ডের ভূখণ্ডের মধ্যে পশ্চিম ইউক্রেনীয় এবং বেলারুশিয়ান ভূমি অন্তর্ভুক্ত ছিল যা ইউএসএসআর দ্বারা দাবি করা হয়েছিল। এই অঞ্চলগুলির দখল জার্মানি এবং ইউএসএসআর-এর মধ্যে একটি সম্ভাব্য সংঘর্ষের সৃষ্টি করেছিল।
জার্মানি পোল্যান্ডকে গুঁড়িয়ে দিত, এতে কেউ সন্দেহ করেনি। কিন্তু প্রশ্ন ছিল: এরপর কি? জার্মানি ইতিমধ্যে ফ্রান্স এবং ইউএসএসআর এর মধ্যে অবস্থিত। জার্মানি যদি পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি ধর্মঘট পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইউএসএসআর-এর সাথে বিতর্কিত সমস্যাগুলি সমাধান করা প্রয়োজন। তবে এই ক্ষেত্রে, পোলিশ অঞ্চলগুলিতে ইউএসএসআর-এর সাথে একটি চুক্তিতে আসা প্রয়োজন। এবং শুধুমাত্র তাদের জন্য নয়। এই ধরনের চুক্তির জন্য জার্মান-সোভিয়েত সম্পর্কের একটি উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন। যার ভিত্তি ছিল অর্থনৈতিক সম্পর্ক।
জার্মানি ইউএসএসআর-এ তার রাষ্ট্রদূতের মাধ্যমে সম্পর্কের উন্নতির বিষয়টি প্রচার করতে শুরু করে। 28শে জুন, এফ. শুলেনবার্গ, ভি. মোলোটভের সাথে একটি কথোপকথনে বলেন (132):
যে জার্মান সরকার কেবল স্বাভাবিককরণই চায় না, ইউএসএসআর-এর সাথে তার সম্পর্কের উন্নতিও চায়। তিনি আরও যোগ করেছেন যে রিবেনট্রপের পক্ষে তার দ্বারা দেওয়া এই বিবৃতিটি হিটলারের অনুমোদন পেয়েছে।
হিটলার ব্যক্তিগতভাবে জার্মান-সোভিয়েত সম্পর্কের উন্নতির অনুমোদন দেন। আর এসব ঘটনা তার উদ্যোগেই ঘটেছে। এটি জার্মানি এবং ইউএসএসআর-এর মধ্যে অ-আগ্রাসন চুক্তির সূচনাকারী কে ছিল সেই প্রশ্ন সম্পর্কে। সূচনাকারী ছিলেন জার্মানি, নথিগুলি স্পষ্টভাবে এটি দেখায় (আমি এখানে উদ্ধৃত নথিগুলি সম্পূর্ণ পড়ার পরামর্শ দিচ্ছি - নথিগুলি বইয়ের শেষে দেওয়া হয়েছে)।
জার্মান-সোভিয়েত সম্পর্কের উন্নতি করা কঠিন ছিল। খুব বেশি "ভুল বোঝাবুঝি" জমে গেছে। জার্মান প্রেস, অ্যান্টি-কমিনটার্ন প্যাক্ট, বাল্টিক দেশগুলিতে জার্মান সামরিক অনুপ্রবেশ এবং ইউএসএসআর-এর বিরুদ্ধে নাৎসি অভিজাতদের ক্রমাগত আক্রমণাত্মক বিবৃতিতে অসংখ্য আক্রমণ রয়েছে।
ভি. শুলেনবার্গ ভি. মোলোটভকে আশ্বস্ত করেছিলেন যে ইউএসএসআর-এর প্রতি জার্মানির কোনও আক্রমনাত্মক পরিকল্পনা নেই, অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল (কীভাবে?) এবং বাল্টিক দেশগুলির সাথে চুক্তিগুলি ছিল "শান্তি প্রতিষ্ঠার জন্য অযৌক্তিক অবদান"। (আকর্ষণীয় শব্দ)। (132):
যখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে রাষ্ট্রদূত জার্মানি এবং ইউএসএসআর-এর মধ্যে সম্পর্কের উন্নতির সম্ভাবনাগুলি কল্পনা করেছেন, শুলেনবার্গ উত্তর দিয়েছিলেন যে সম্পর্কের উন্নতির পথে অসুবিধা দূর করার জন্য আমাদের অবশ্যই প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
কথোপকথনে, ভি. মোলোটভ জার্মান পক্ষকে জিজ্ঞাসা করেছিলেন যে তারা কীভাবে সম্পর্কের উন্নতির কল্পনা করেছিল। (132):
কথোপকথনের শেষে, শুলেনবার্গ আবার আমাদের প্রেসকে "মডারেট" করতে বলেছিলেন, যেহেতু জার্মান প্রেস ইতিমধ্যেই ইউএসএসআর-এর সাথে সম্পর্কিত বেশ সংযত আচরণ করছে বলে অভিযোগ রয়েছে।
26শে জুলাই, কে. শ্নুরে জি. আস্তাখভের সাথে আরও খোলামেলা ছিলেন, জার্মানি এবং ইউএসএসআর উভয়ের সম্পর্ক উন্নয়নের সুবিধাগুলি নির্দেশ করেছিলেন (133):
আমি Schnurre কে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি নিশ্চিত ছিলেন যে উপরের সমস্তটি কেবল তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিই নয়, উচ্চতর ক্ষেত্রের অনুভূতিও প্রতিফলিত করে।
আপনি কি সত্যিই মনে করেন, তিনি উত্তর দিয়েছিলেন যে, আমি আপনাকে উপর থেকে সরাসরি নির্দেশ ছাড়াই এই সব বলব? তিনি আরও জোর দিয়েছিলেন যে এটি সঠিকভাবে রিবেনট্রপের দৃষ্টিভঙ্গি, যিনি ফুহরারের চিন্তাভাবনাগুলি ঠিক জানেন।
আমার মন্তব্যের জবাবে যে আমরা নিশ্চিত নই যে জার্মান নীতিতে পরিকল্পিত পরিবর্তন গুরুতর, অ-সুযোগবাদী এবং দীর্ঘমেয়াদী জন্য গণনা করা হয়েছে, শ [নুরে] উত্তর দিয়েছিলেন:
- বলুন, আপনি কি প্রমাণ চান? আমরা অনুশীলনে প্রমাণ করতে প্রস্তুত যে আমরা যে কোনও বিষয়ে চুক্তিতে পৌঁছতে পারি এবং যে কোনও গ্যারান্টি দিতে পারি। আমরা কল্পনা করতে পারি না যে ইউএসএসআর-এর পক্ষে ইংল্যান্ড এবং পোল্যান্ডের পক্ষ নেওয়া উপকারী হবে, যখন আমাদের সাথে একটি চুক্তিতে আসার সমস্ত সুযোগ রয়েছে। সোভিয়েত সরকারের যদি এই বিষয়ে গুরুত্ব সহকারে কথা বলার ইচ্ছা থাকে তবে আপনি কেবল আমার কাছ থেকে নয়, অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকেও এই জাতীয় বিবৃতি শুনতে পারেন।
বাল্টিক রাজ্য এবং রোমানিয়াতে জার্মান সম্প্রসারণের আমার উল্লেখের জবাবে, শ [নুরে] বলেছিলেন:
- এই দেশগুলিতে আমাদের কার্যকলাপ কোনভাবেই আপনার স্বার্থ লঙ্ঘন করে না। যাইহোক, যদি এটি গুরুতর কথোপকথনের ক্ষেত্রে আসে, তবে আমি বজায় রাখি যে আমরা এই বিষয়গুলির অর্ধেক পথেই ইউএসএসআরের সাথে সম্পূর্ণরূপে মিলিত হব। বাল্টিক সাগর, আমাদের মতে, ভাগ করা উচিত. বিশেষত বাল্টিক দেশগুলির জন্য, আমরা তাদের সাথে ইউক্রেনের মতো আচরণ করতে প্রস্তুত। আমরা ইউক্রেনের উপর যেকোনও দখলদারিত্ব সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছি (আগে যে অংশগুলি অস্ট্রিয়া-হাঙ্গেরির অংশ ছিল, সেগুলি সম্পর্কে পরিস্থিতি অস্পষ্ট)। পোল্যান্ড সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানো আরও সহজ হবে...
মনে করে যে কথোপকথনটি খুব বেশিদূর যেতে শুরু করেছে, আমি এটিকে আরও সাধারণ বিষয়গুলিতে পরিণত করেছি, সাধারণভাবে ইউক্রেন এবং রাশিয়ার প্রতি জার্মান আকাঙ্ক্ষার কথা বলেছিলাম, মেইন কাম্পে, যেখানে ইংল্যান্ডকে জার্মানির মিত্র হিসাবে বিবেচনা করা হয়।
- ফুহর একগুঁয়ে নয়, তবে তিনি বিশ্ব পরিস্থিতির সমস্ত পরিবর্তনকে পুরোপুরি বিবেচনায় নেন। বইটি 16 বছর আগে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে লেখা হয়েছিল। এখন ফুহার ভিন্নভাবে চিন্তা করেন। এখন প্রধান শত্রু ইংল্যান্ড। বিশেষ করে, জার্মান-পোলিশ বন্ধুত্বের পতনের ফলে পূর্ব ইউরোপে একটি সম্পূর্ণ নতুন পরিস্থিতি তৈরি হয়েছিল।
আমি জাপানের প্রসঙ্গটি উত্থাপন করে বলেছিলাম যে, জাপানের সাথে বন্ধুত্বের পাশাপাশি চীনের একটি বিশাল বাজার এবং জার্মানির প্রয়োজনীয় কাঁচামালের বিশাল মজুদ থাকা সত্ত্বেও কেন জার্মানি জাপানের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছিল তা আমার কাছে পুরোপুরি পরিষ্কার ছিল না। ইতালির মতো, জার্মানিকে অর্থনৈতিকভাবে মূল্যবান কিছু দেবে না।
Schnurre খুব অনিচ্ছায় এটির উত্তর দিয়েছিলেন, যেন এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমার প্রশ্নটি একটি কালশিটে আঘাত করেছে।
- জাপানের সাথে বন্ধুত্ব একটি সত্য। তবে আমরা বিশ্বাস করি যে এটি ইউএসএসআর এবং জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে বাধা নয়। তদতিরিক্ত, এটি আমাদের কাছে মনে হচ্ছে যে ইউএসএসআর এবং জাপানের মধ্যে সম্পর্ক আরও ভালর জন্য পরিবর্তিত হতে পারে।
আমি বিশেষভাবে নথি থেকে এত বড় উদ্ধৃতি উদ্ধৃত করছি যাতে প্রত্যেকে নির্দিষ্ট নথির উপর ভিত্তি করে সংঘটিত ঘটনাগুলি বিচার করতে পারে, যা সময়ের খুব চেতনাকে প্রতিফলিত করে। জার্মানি সব বিষয়ে একমত হতে এবং যেকোনো গ্যারান্টি দিতে প্রস্তুত ছিল। এটি ইউএসএসআর-এর সাথে সম্ভাব্য চুক্তিতে তার মহান আগ্রহের ইঙ্গিত দেয়। একটি চুক্তির স্বার্থে, জার্মানি জাপানের সাথে অ্যান্টি-কমিন্টার চুক্তি লঙ্ঘন করতে প্রস্তুত ছিল (পক্ষগুলো ইউএসএসআর-এর সাথে আলোচনা না করতে সম্মত হয়েছিল)। এই চুক্তির মাধ্যমে, জার্মানি প্রকৃতপক্ষে তার মিত্র জাপানকে প্রতিস্থাপিত করেছিল, যা সেই মুহুর্তে খালখিন গোলে পূর্ণ-স্কেল শত্রুতা চালাচ্ছিল।
——উদ্ধৃতির শেষ ——
লিঙ্ক
[১] 1941 - পাঠ এবং উপসংহার। – এম.: ভয়েনিজদাত, 1992। – পি. 52-53।
[২] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[৩] জি ট্যাঙ্ক অপারেশন পেয়েছেন। – এম.: ভয়েনিজদাত, 1961। – পি. 33-34।
[৪] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: মিলিটারি পাবলিশিং হাউস, 1968-1971।
[৫] জি ট্যাঙ্ক অপারেশন পেয়েছেন। – এম.: ভয়েনিজদাত, 1961। – পি. 33-34।
[৬] ম্যানস্টেইন ই. হারানো জয়। / Comp. এস পেরেসলেগিন, আর ইসমাইলভ। - এম.: ACT; সেন্ট পিটার্সবার্গ টেরা ফ্যান্টাস্টিকা, 1999। – পৃষ্ঠা 161-164।
[৭] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: মিলিটারি পাবলিশিং হাউস, 1968-1971।
[৮] এপি আরএফ, চ। 3, অপ. 64. 675, পিপি। 21-30; http://bdsa.ru/sovnarkom-1940-year/1568-171-12-1940
[৯] 1941: 2টি বইয়ে। / Comp. এল.ই. রেশিন এবং অন্যান্য; এড. ভিপি নাউমোভা; এন্ট্রি শিল্প. acad এএন ইয়াকোলেভা। - এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন "ডেমোক্রেসি", 1998। - পি. 500।
[১০] https://www.1000dokumente.de/?c=dokument_de&dokument=0009_bar&l=ru&object=translation
[১১] 1941। – এম.: এমএফ “গণতন্ত্র”, 1998। – পি. 484-498। নথিটির নিম্নলিখিত শিরোনাম ছিল: "1940 এর জন্য স্থাপনার পরিকল্পনার বিষয়ে দক্ষিণ-পশ্চিম ফ্রন্টের মিলিটারি কাউন্সিলের সিদ্ধান্তের উপর KOVO-এর চিফ অফ স্টাফের নোট"; TsAMO RF চ. 16, অপ. 2951, 239, l..244-277। প্রত্যয়িত কপি. নথিটির কোন সংখ্যা এবং কোন তারিখ নেই বলে প্রকাশিত হয়েছিল (তারিখের পরিবর্তে বলা হয়েছিল যে "ডিসেম্বর 1940 এর পরে নয়")।
[১২] আনফিলভ ভি. এ. ইতিহাসের বিরুদ্ধে // নেজাভিসিমায়া গেজেটা, – 2000 (জানুয়ারি 27)। - নং 14; Svetlishin N.A. ভাগ্যের খাড়া ধাপ। – খবরভস্ক: 1992 – পৃ. 57-58।
[১৩] আনফিলভ ভি. এ. ইতিহাসের বিরুদ্ধে // নেজাভিসিমায়া গেজেটা, – 2000 (জানুয়ারি 27)। - নং 14।
[১৪] http://www.universalinternetlibrary.ru/book/69700/chitat_knigu.shtml
[১৫] সামরিক ইতিহাস পত্রিকা। - 1989। - নং 3। – পৃষ্ঠা ৬৪-৬৫।
[16] Ibid., পৃষ্ঠা. 64-65.
[১৭] সামরিক ইতিহাস পত্রিকা। - 1989। - নং 3। – পৃষ্ঠা ৬৪-৬৫।
[18] Ibid., পৃষ্ঠা. 64-65.
[১৯] ম্যানস্টেইন ই. হারান জয়। / Comp. এস পেরেসলেগিন, আর ইসমাইলভ। - এম.: ACT; সেন্ট পিটার্সবার্গ টেরা ফ্যান্টাস্টিকা, 1999। – পি. 185।
[২০] Ibid., পৃ. 186-187।
[২১] ১৯৪১: ২টি বইয়ে। বই 2 - এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন "ডেমোক্রেসি", 1998। - পি. 501।
[২২] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[২৩] চুয়েভ এফএ "মোলোটভের সাথে একশত চল্লিশটি কথোপকথন: এফ চুয়েভের ডায়েরি থেকে।" - এম.: টেরা, 1991 - পি. 22।
[২৪] http://bdsa.ru/sovnarkom-1941-year/2014-599-21-1941
[25] "...1941 সালের বসন্তে রাশিয়াকে ধ্বংস করুন।" (এ. হিটলার, জুলাই 31, 1940): ইউএসএসআর এবং জার্মানির গোয়েন্দা পরিষেবার নথি। 1937-1945", Comp. ইয়ামপোলস্কি ভিপি - এম.; কুচকোভো ফিল্ড, 2008। – পি. 517-518; http://bdsa.ru/persons-adopted-by-Stalin/1926-1941-1105
[26] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 2./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (এম. পুরকায়েভের স্মৃতিকথা); TsAMO RF চ. 15, অপ. 178612, নং 44, এল। 198-209।
[২৭] রোকোসোভস্কি কে.কে. – এম.: ভয়েনিজদাত, 1997। – পি.32।
[২৮] ইউএসএসআর নং 664 এর মন্ত্রী পরিষদের রেজোলিউশন 26 মার্চ, 1946 // ইজভেস্টিয়া। 1946. মার্চ 27।
[২৯] 1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধে সোভিয়েত ওষুধের অভিজ্ঞতা: 35 খণ্ডে এম., 1949-1955।
[৩০] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1. / কম।, লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – পি. 6.; TsAMO RF, f. 15. অপ. 178612. 28. l. 159; TsAMO RF, f. 15. অপ. 178612. 28. l. 161।
[৩১] আমি কেবল স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1. / কম।, লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – পি. 7.; TsAMO RF চ. 15. অপ. 178612. 45. l. 54।
[৩২] Ibid., S. 9.; TsAMO RF চ. 15. অপ. 178612. 45. l. 62-88।
[৩৩] 1941-1945 সালের মহান দেশপ্রেমিক যুদ্ধের কৌশলগত রূপরেখা। - এম.: ভয়েনিজদাত, 1961।
[৩৪] TsAMO RF F. 15. অপ. 977441. ডি. 2, 3।
[৩৫] সামরিক ইতিহাস পত্রিকা। - 1989। - নং 3। - পৃ. 62-69; নং 5। - পৃষ্ঠা 23-30।
[৩৬] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 খণ্ডে / Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি বিশ্ববিদ্যালয়, 2017।
[৩৭] 1941 - পাঠ এবং উপসংহার। – এম.: মিলিটারি পাবলিশিং হাউস – 1992। – পরিশিষ্ট 19।
[৩৮] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 2./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (ভি. সিমভোলোকভের স্মৃতিকথা); TsAMO RF চ. 15, অপ. 178612, নং 44, এল। 58-63।
[৩৯] আমি কেবল স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (পি. আফানাসিয়েভের স্মৃতিকথা)।
[৪০] https://lenta.ru/articles/2015/08/08/aviationwar/
[৪১] ম্যানস্টেইন ই. পরাজিত জয়। / Comp. এস পেরেসলেগিন, আর ইসমাইলভ। - এম.: ACT; সেন্ট পিটার্সবার্গ টেরা ফ্যান্টাস্টিকা, 1999। – পি. 185।
[৪২] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[৪৩] ম্যানস্টেইন ই. পরাজিত জয়। / Comp. এস পেরেসলেগিন, আর ইসমাইলভ। - এম.: ACT; সেন্ট পিটার্সবার্গ টেরা ফ্যান্টাস্টিকা, 1999। – পি। 186।
[৪৪] ১৯৪১: ২টি বইয়ে। বই 1./ Comp. এল.ই. রেশিন এবং অন্যান্য; এড. ভিপি নাউমোভা; এন্ট্রি শিল্প. acad এএন ইয়াকোলেভা। - এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন "ডেমোক্রেসি", 1998। - পি. 433
[45] Ibid.
[৪৬] গুডেরিয়ান জি. একজন সৈনিকের স্মৃতিকথা। – স্মোলেনস্ক: রুসিচ, 1999। – পি। 208।
[৪৭] Ibid., পৃষ্ঠা. 408-416.
[৪৮] মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন, 1989, নং 3। - পৃ. 65।
[৪৯] আমি কেবল স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 2./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (এম. পুরকায়েভের স্মৃতিকথা); TsAMO RF চ. 15, অপ. 178612, নং 44, এল। 198-209।
[50] Ibid.
[৫১] আমি কেবল স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 2./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (জি. শেরস্ট্যুকের স্মৃতিকথা); TsAMO RF চ. 15, অপ. 178612, নং 50, এল। 111-121।
[৫২] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 2./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – (পি. নোভিচকভের স্মৃতিকথা); TsAMO RF চ. 15, অপ. 725588, নং 13, এল। 210-233।
[৫৩] মিলিটারি হিস্ট্রি ম্যাগাজিন, ১৯৮৯। – নং ৫। - পৃষ্ঠা 27।
[54] Cherevichenko ইয়া টি. যুদ্ধ. মানুষ. বিজয়। 1941 – 1945: প্রবন্ধ। প্রবন্ধ। স্মৃতি। / Danishevsky I. M. দ্বারা সংকলিত, Taratuta Zh. বই। 1. - 2য় সংস্করণ।, যোগ করুন। – এম.: পলিটিজদাত, 1983। – 231 পি।
[55] Ibid.
[56] পোক্রিশকিন এআই যুদ্ধের আকাশ। – এম.: ভয়েনিজদাত, 1980। – পৃ. 5-15।
[৫৭] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – পি. 428 (এ. কিসলিটসিনের স্মৃতিকথা); TsAMO RF, f. 15, অপ. 725588, 29, l. 39-46।
[58] "11 তম যান্ত্রিক কর্পসের 29 তম ট্যাঙ্ক বিভাগের যুদ্ধ অভিযান।" স্মৃতিগুলি গ্রোডনো রাজ্যের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক যাদুঘরের তহবিলে রাখা হয়। জাদুঘরের কর্মীদের অনুরোধে 1965 সালের নভেম্বরে লেখা পাণ্ডুলিপি।
[৫৯] আমি শুধুমাত্র স্মৃতি থেকে লিখছি... মহান দেশপ্রেমিক যুদ্ধের প্রথম দিনের বিপর্যয় সম্পর্কে রেড আর্মির কমান্ডার: 2 ভলিউম 1./ Comp., লেখক। মুখবন্ধ, ভাষ্য এবং জীবনী এস এল চেকুনভের প্রবন্ধ। – এম.: শিক্ষা ও বিজ্ঞানের প্রচারের জন্য রাশিয়ান ফাউন্ডেশন। দিমিত্রি পোজারস্কি ইউনিভার্সিটি, 2017। – পি. 408-416 (এস. গুরভের স্মৃতিকথা)।
[৬০] Ibid., পৃষ্ঠা. 408-416.
[61] TsAMO RF, চ. 15, অপ. 977441, নং 2, এল। 186।
[62] TsAMO RF, চ. 15, অপ. 977441, নং 2, এল। 367-368।
[63] রাজধানীর উপরে আকাশে // লাল তারা। - 2001 ডিসেম্বর 18; http://old.redstar.ru/2001/12/18_12/2_02.html
[64] Ibid.
[65] https://lenta.ru/articles/2015/08/08/aviationwar/
[৬৬] http://airaces.narod.ru/spane/kopez.htm
[67] বিশ্বযুদ্ধ। 1939-1945। - এম: এলএলসি "পাবলিশিং হাউস অ্যাক্ট"; সেন্ট পিটার্সবার্গ: পলিগন পাবলিশিং হাউস এলএলসি, 2000। – পৃষ্ঠা 218-219।
[৬৮] টিপেলস্কির্চ কে. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। - সেন্ট পিটার্সবার্গ: বহুভুজ; এম.: এএসটি, 1999। – পি. 246-247।
[৬৯] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[70] উদ্ধৃতি থেকে: আরেকটি যুদ্ধ, 1939-1945। – এম.: মানবিকের জন্য রাশিয়ান স্টেট ইউনিভার্সিটি, 1996। – পি. 379।
[৭১] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[৭২] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: ভয়েনিজদাত, 1968-1971
[৭৩] লিডেল-হার্ট বি. তৃতীয় রাইখের যুদ্ধ। নাৎসি জার্মানির জেনারেলদের সর্বোচ্চ পদের স্মৃতিকথা। – এম.: সেন্ট্রপোলিগ্রাফ, 2005। – পি. 271-272।
[৭৪] গোয়েবলস জে ডায়েরি অফ 1945। সর্বশেষ এন্ট্রি: প্রতি. তার সাথে. - স্মোলেনস্ক: "রুসিচ", 1998। - পি। 132-133।
[৭৫] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: মিলিটারি পাবলিশিং হাউস, 1968-1971।
[৭৬] মুলার-হিলেব্র্যান্ড বি. জার্মান ল্যান্ড আর্মি, 1933-1945। – এম.: আইসোগ্রাফাস, একসমো, 2002। – পি. 284-286।
[৭৭] মুলার-হিলেব্র্যান্ড বি. জার্মান ল্যান্ড আর্মি 1933-1945। – এম.: আইসোগ্রাফাস, একসমো, 2002। – পি. 284-291।
[৭৮] হালদার এফ. যুদ্ধের ডায়েরি। গ্রাউন্ড ফোর্সের চিফ অফ দ্য জেনারেল স্টাফের দৈনিক নোট 1939-1942। – এম.: মিলিটারি পাবলিশিং হাউস, 1968-1971।
[৭৯] বক এফ ভন। আমি মস্কোর গেটে দাঁড়িয়েছিলাম। যুদ্ধের ডায়েরি 1941-1945। – এম.: ইয়াউজা, একসমো, 2006। – 512 পি।
[80] রেইনহার্ড কে. মস্কোর কাছে টার্ন। 1941/42 সালের শীতকালে হিটলারের কৌশলের পতন: ঐতিহাসিক রূপরেখা। – এম.: ভয়েনিজদাত, 1980। – পি. 80-81।
[৮১] কারেল পি ইস্টার্ন ফ্রন্ট। দুটি বইয়ে। – এম.: আইসোগ্রাফাস, ইকেএসএমও, 2003।
[82] বক এফ ভন. আমি মস্কোর গেটে দাঁড়িয়েছিলাম। যুদ্ধের ডায়েরি 1941-1945। – এম.: ইয়াউজা, একসমো, 2006। – 512 পি।
[৮৩] সামরিক ইতিহাস পত্রিকা। 1990। - নং 9। - পৃ. 39-47; TsKHIDK, f.1p, op. 32-6, d.2, l.8-9.
[৮৪] চার্চিল ডব্লিউ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বই দুই. T 4. – M.: Voenizdat, 1991. – P. 522।
[৮৫] 1941: 2টি বইয়ে। বই 2 – এম.: ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন “ডেমোক্রেসি”, 1998। – পি. 495-496।
[86] Zhukov G.K স্মৃতি এবং প্রতিফলন. T. 1. – M.: APN, 1979. – P. 236.
[৮৭] চুয়েভ এফ.এ. মোলোটভের সাথে একশত চল্লিশটি কথোপকথন: এফ চুয়েভের ডায়েরি থেকে। – এম.: টেরা, 1991। – পি. 21।
[৮৮] Ibid., P. 16.
[৮৯] https://regnum.ru/news/843566.html
[৯০] মুলার-হিলেব্র্যান্ড বি. জার্মান ল্যান্ড আর্মি 1933-1954। – এম.: আইসোগ্রাফাস, একসমো পাবলিশিং হাউস, 2002। – পি. 164-166।
[91] Rapallo চুক্তি 1922 // সামরিক এনসাইক্লোপিডিয়া। T. 6. / Grachev P. S. - M.: Military Publishing House, 2002. - P. 182.
[92] হেন, পল এন. (2005), একটি নিম্ন অসৎ দশক: দ্য গ্রেট পাওয়ারস, ইস্টার্ন ইউরোপ, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থনৈতিক উত্স, 1930-1941, কন্টিনিউম ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপ
[৯৩] মুলার। Aussenhandelssystem und Industriepolitik Russlands waehrend des ersten und zweiten Fuenfjahrplanes in ihrer Bedeutung fuer die deutsch-russischen Wirtschaftsbeziehungen. 1934. থেকে উদ্ধৃতি: https://ru.wikipedia.org/wiki/German-Soviet_trade_agreement_(1939)
[৯৪] 20 বছরের জন্য ইউএসএসআর-এর বৈদেশিক বাণিজ্য 1918-1937। পরিসংখ্যানগত রেফারেন্স বই। - এম.: 1939।
[95] পারকিনসন Ft. আমাদের সময়ের জন্য শান্তি: মিউনিখ থেকে ডানকার্ক - ভিতরের গল্প। এল., 1971. পি. 130
